জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড, বাংলাদেশ 


যুক্তফ্রন্ট সরকারের মন্ত্রীপরিষদ সদস্যদের সাথে ১৯৫৪ এর 


পূর্ব বাংলার প্রাদেশিক পরিষদের নির্বাচনে মুসলিম লীগের শোচনীয় পরাজয় ঘটানোর লক্ষ্যে ১৯৫৩ সালের 
১৪ই নভেম্বর আওয়ামী মুসলিম লীগ যুক্তফ্রন্ট গঠনের সিদ্ধান্ত গ্রহণ করে। যুক্তফ্রন্ট মূলত চারটি দল নিয়ে 
গঠিত হয়েছিল । 

১। আওয়ামী মুসলিম লীগ ২। কৃষক শ্রমিক পার্টি ৩। পাকিস্তান গণতন্ত্রী দল ৪ নেজামে ইসলাম যুক্তফ্রন্টের 
২১ দফাকে জনগণ তাদের স্বার্থরক্ষার সনদ বলে বিবেচনা করেছিল। ১৯৫৪ সালের মার্চ মাসে অনুষ্ঠিত 
নির্বাচনে ২৩৭টি মুসলিম আসনের মধ্যে যুক্তফ্রন্ট ২২৩টি, মুসলিম লীগ ৯টি এবং বাকি আসন পায় অন্যরা 
জনগণই সকল ক্ষমতার উৎস- এই নির্বাচন তা প্রমাণ করে । এ.কে. ফজলুল হক যুক্তফ্রন্ট সরকারের প্রধান 
বা মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন। ফজলুল হক ছাড়া ১২ জনকে নিয়ে গঠিত হয়েছিল যুক্তফ্রন্ট 
মন্ত্রিসভা । সেই মন্ত্রিসভায় শেখ মুজিবুর রহমান কৃষি, খণ, সমবায় ও পল্লিউন্নয়ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত 
হন। 


৯ম-১০ম পালি Front Inner 


জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক ১৯৯৬ শিক্ষাবর্ষ 


মাধ্যমিক পালি 


নবম ও দশম শ্রেণি 


জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড, বাংলাদেশ 


জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড 
৬৯-৭০, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা 
কর্তৃক প্রকাশিত 


প্রকাশক কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত] 


প্রথম মুদ্রণ : জানুয়ারি, ১৯৯৭ 
সংশোধিত ও পরিমার্জিত সংস্করণ : নভেম্বর, ২০০০ 
সংশোধিত সংস্করণ : ডিসেম্বর, ২০০৮ 

পুনৰ্মুদ্ৰণ : ১২০২০ 


ডিজাইন 
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড 


প্রসঙ্গ-কথা 
শিক্ষার উন্নয়ন ব্যতীত জাতীয় উন্নয়ন সম্ভব নয়। স্বাধীনতা-উত্তর বাংলাদেশের উন্নয়নের ধারায় জনগণের 
আশা-আকাজ্জা, আর্থ-সামাজিক ও সাংস্কৃতিক জীবনপ্রবাহ যাতে পাঠ্যপুস্তকে প্রতিফলিত হয়, সেই লক্ষ্যে 
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যসূচি প্রণয়ন কমিটির সুপারিশক্রমে আশির দশকের প্রারম্ভে প্রবর্তিত হয় 
নিম্ন- মাধ্যমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের জন্য নতুন পাঠ্যপুস্তক । দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে 
এই পাঠ্যপুস্তকগুলো প্রচলিত ছিল। 


উন্নয়নের ধারায় ১৯৯৪ সালে নিম্ন-মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষাক্রম সংস্কার, পরিমার্জন 
ও বাস্তবায়নের জন্য “শিক্ষাক্রম প্রণয়ন ও বাস্তবায়ন সম্পর্কিত টাস্কফোর্স” গঠিত হয়। ১৯৯৫ সালে নতুন 
শিক্ষাক্রম অনুযায়ী পর্যায়ক্রমে ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির পাঠ্যপুস্তক রচিত হয়। সময়ের সাথে সাথে দেশ ও 
সমাজের চাহিদা পরিবর্তনের প্রেক্ষাপটে ২০০০ সালে নিম্ন-মাধ্যমিক ও মাধ্যমিক স্তরের প্রায় সকল 
পাঠ্যপুস্তক উচ্চ পর্যায়ের বিশেষজ্ঞদের দ্বারা যৌক্তিক মূল্যায়নের মাধ্যমে পুনরায় সংশোধন ও পরিমার্জন করা 
হয়। 


পালি বৌদ্ধদের পবিত্ৰ ত্ৰিপিটকের ভাষা । বুদ্ধের মূল উপদেশগুলো পালি ভাষায় সংকলিত হয়েছে। 
প্রয়োজনীয় বিষয়গুলো গদ্য-পদ্য পাঠ্যাংশ-শেষে অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া অনুবাদের সুবিধার্থে 
পালি-বাংলা শব্দার্থ ও বাক্য গঠনের নমুনা দেওয়া হয়েছে। এতে শিক্ষার্থীরা একদিকে যেমন পালি ভাষায় 
দক্ষতা লাভ করতে পারবে, অপরদিকে বাংলা ভাষায়ও বিশেষ জ্ঞানার্জন করতে পারবে বলে আমার বিশ্বাস। 


আমরা জানি, শিক্ষাক্রম উন্নয়ন একটি ধারাবাহিক প্রক্রিয়া এবং এর ভিত্তিতে পাঠ্যপুস্তক রচিত হয়। কাজেই 
পাঠ্যপুস্তকের আরো উন্নয়নের জন্য যে কোনো গঠনমূলক ও যুক্তিসংগত পরামর্শ গুরুত্বের সাথে বিবেচিত 
হবে শিক্ষার্থীর হাতে সময়মতো পাঠ্যপুস্তক পৌঁছে দেওয়ার জন্য মুদ্রণের কাজ দুত করতে গিয়ে কিছু 
তুটি-বিচ্যুতি থেকে যেতে পারে । পরবর্তী সংস্করণে পাঠ্যপুস্তকগুলো আরও সুন্দর, শোভন ও ব্রুটিমুক্ত করার 
চেষ্টা অব্যাহত থাকবে ৷ 


ধারা এ পাঠ্যপুস্তকটি রচনা, সম্পাদনা, যৌক্তিক মূল্যায়ন ও প্রকাশনার কাজে আন্তরিকভাবে মেধা ও শ্রম 
দিয়েছেন, তাদের জানাই ধন্যবাদ ৷ যাদের জন্য পাঠ্যপুস্তকটি প্রণীত হল তারা উপকৃত হবে আশা করি। 


প্রফেসর নারায়ণ চন্দ্র সাহা 
চেয়ারম্যান 
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড, বাংলাদেশ 


বুদ্ধ বংস 


ণিজন্ত ক্রিয়া 


১৬৭ 


১৭৩ 


প্রথম অধ্যায় 


জাতক 
মূল পরিযায জাতক 


অতীতে বারাণসিযং ব্রহ্মদত্তে রজ্জং কারেন্তে বোধিসত্তো ব্রাহ্মণকুলে নিব্বত্তিতা বযপৃপত্তো তিগ্রং বেদানং পারগু 
দিসাপামোক্‌খো আচরিযো তুতা পঞ্চ মাণবক সতানি মন্তে বাচেসি। তে পঞ্চসতাপি নিট্ঠিত- সিপ্পা সিপ্পে 
অনুযোগং দত়া “যত্তকং অমৃহে জানাম আচরিযোপি তত্তকমেব বিসেসো নম্বী”তি মানখদ্ধা আচরিযস্স 
সন্তিকং ন গচ্ছন্তি, বত্ত-পটিবত্তং ন করোস্তি। তে একদিবসং আচরিষে বদরি- রুক্খমূলে নিসিন্নে তং 
বঞ্চেতৃকামা বদরি- বুক্খং নখেন আকোটেতৃা “নিস্সারো বাযং রুক্খো”তি আহংসু। বোধিসত্তো অত্তনো 
ক্বঞ্চনভাবং এতা “অস্তেবাসিকা, একং বো পঞ্হং পুচ্ছিস্সামীগতি আহ। তে হট্ঠতুট্ঠা “বদেখ, 
কথেস্সামা”তি। 


আচরিযো পঞ্হং পুচ্ছন্তো পঠমং গাথং আহঃ 
কালো ঘসতি ভূতানি সব্বানে'ব সহ'ন্তনা, 
যো চ কাল-ঘাসো ভূতো স ভূত পাচিনং পচী’তি।। 


ইমং পঞ্হং সুত্তা মাণবেসু একো'পি জানিতুং সমথো নাহোসি। অথ নে বোধিসত্তো “মা খো তুম্হে ‘অযং 
পঞ্হো তীসু বেদেসু অথী”তি সঞ্ঞং অকথ, তুমৃহে যং অহং জানামি তং সব্বং জানামা'তি সঞ্ঞমনা 
বদরি-রুক্খ সদিসং করোথ, মম তুমৃহেহি অঞ্ঞাতিস্স বহুনো জানন-ভাবং ন জানাথ, গচ্ছথ, সত্তমে দিবসে 
কালং দম্মি; এত্তকেন কালেন ইমং পঞ্হং চিন্তেথা'তি। তে বোধিসত্তং বন্দিতা অন্তনো অত্তনো বসনট্ঠানং গল্তা 
সত্তাহং চিন্তেতা পি পঞ্হস্স নেব অন্তং ন কোটিং পস্সিংসু। তে সত্তমে দিবসে আচরিযসস্‌ সন্তিকং গল্তা 
বন্দিতা নিসীদিত্বা “কিং ভদ্র-মুখা জানিথ পঞ্হং”্তি বুত্তেনন জানামা”তি বদিংসু। পুন বোধিসত্তো তে 
গরহমানো দুতিযং গাথং আহঃ 


বহুনি নরসীসানি লোমসানি ব্রহানি চ, 
গীবাসু পটিমুক্কানি, কোচিদেৰ এখ কণুবা’তি | 


ইতি তে মাণবকে “কণ ছিদ্দ-মত্তং এব তুমৃহাকং বালানং অথি, ন পঞ্ঞ্া”তি গরহিত্বা পঞ্হং বিস্সজ্জেসি। 
তে সুত্বা “ অহো আচরিযা নাম মহস্তা” তি খমাপেত়া নিহতমানা বোধিসত্তং উপট্ঠাহিংসু ৷ 


সারমর্ম 


অতীতে বারাণসীতে ব্রহ্মদত্তের রাজতৃকালে বোধিসত্ত এক ব্রাহ্মণকুলে জন্মগ্রহণ করেন। ত্রিবেদে পারদর্শিতা লাভ 
সমতুল্য জ্ঞানী মনে করত। 


ফর্মা-১ (নিরাপত্তা), পালি-৯ম-১০ম 


২ মাধ্যমিক পালি 


একদিন আচার্য বদরিবৃক্ষমূলে বসে আছেন এমন সময় তারা বৃক্ষে নখাঘাত করে বলল, এ বৃক্ষটি নিসার ৷ 
বোধিসন্তু তাদের এ উপহাস বুঝতে পেরে বললেন, আমি তোমাদের একটি প্রশ্ন করব। প্রশ্নটি হল-কাল 
সর্বগ্রাসী, আত্মগ্রাসীও বটে, যিনি কালগ্রাসী তিনি ভূত-ভবিষ্যতকেও আত্মসাৎ করে । শিষ্য প্রশ্রের উত্তর দিতে 
অসমর্থ হলে আচার্য বললেন-আজ তোমরা যাও। সাতদিন পর প্রশ্নের উত্তর ঠিক করে এস। দীর্ঘ ছয়দিনেও 
তারা কেউ প্রশ্নের মর্ম বুঝতে না পেরে সপ্তম দিনে আচার্ষের নিকট গেল। তারা আচার্যকে বন্দনা করে 
বহুলোমশ নরশীর্ষে গ্রীবায় আবদ্ধ থাকে বটে কিন্তু তন্মধ্যে কয়জনই বা শ্রুতিমান? তোমরা মুর্খ তোমাদের 
জ্ঞানের লেশমাত্র নেই। তোমরা মনে করেছে, আমি যা জানি তোমরাও তা জান, এ ধারণা ভুল। আমি 
তোমাদের নিকট অজ্ঞাত। আমার বহু জ্ঞানের বিষয় তোমরা জান না। এ প্রশ্নের উত্তর তোমরা ত্ৰিবেদে পাবে 
না। আচার্য বললেন- মানষের শুধু কান থাকলে হয় না। প্রজ্ঞারও প্রয়োজন আছে। অতঃপর শিষ্যরা ক্ষমা চেয়ে 
আচার্য বোধিসত্বের সেবায় নিয়োজিত হল | তাদের আত্মশাঘা অপসারিত হয়ে সুবুদ্ধির উদয় হল। 


উপদেশ : ইন্দ্ৰিয় শত্তির চেয়ে জ্ঞান ও প্রজ্ঞা শক্তি বড়। 
শব্ধার্থ 


দিসাপামোক্খ- বিশ্ববিশ্রুত, অনুযোগং- গুরু দক্ষিণা, তত্তকং- সে পরিমাণ, ভূতো পাচনিং- ভূতকে পাক করে, 
এত্তকে কালেন- এসময়ের মধ্যে, গরহমানো- ভৎ্র্সনা করতে করতে, বিস্সজ্জেসি- উত্তর দিলেন, 
খমাপেতী- ক্ষমা প্রার্থনা করে। 


টীকা 


জাতক- বুদ্ধের বোধিসত্ত জীবনের কাহিনী জাতক নামে পরিচিত। বোধিসত্ত দশ পারমী, দশ উপপারমী এবং 
দশ পরমার্থ পারমী পূর্ণ করেন ৷ বুদ্ধ সুমেধ তাপস জন্ম থেকে বুদ্ধত্ব লাভ করা পর্যন্ত ৫৫০ বার জন্গ্রহণ 
করেন। এ সময়েই তার পারমীসমূহ পূর্ণ হয়। সংক্ষেপে, এ পারমী পূরণের ইতিবৃত্তই জাতক। 


অতীত বস্তু- জাতকের তিনটি অংশের মধ্যে অতীত বস্তু প্ৰধান৷ বুদ্ধের বোধিসত্ত জীবনের কাহিনীই অতীত 
বস্ত। অতীত বস্তুই হচ্ছে প্রকৃত জাতক । বুদ্ধ বর্তমান বস্তুর ভিত্তিতে অতীত জীবনের কাহিনী বলতেন ৷ 


্রত্যুৎপন্ন বস্তু- বর্তমান কালের ঘটনাপ্রবাহ হল প্রত্যুৎপন্ন বস্তু। বুদ্ধ বর্তমান কালে ঘটনাপ্রবাহ বা কোন 
প্রসঙ্গে বলতেন তা বুঝায়ে দেওয়া এর প্রধান উদ্দেশ্য। 


সমোধান- জাতকের অন্যতম অংশ সমোধান। এ অংশে জাতকে বর্ণিত কাহিনীর মূল বক্তব্য উপস্থাপন করা 
হয় এবং জাতকের সাথে সংশিষ্ট ব্যক্তিবর্গের সম্পর্ক নির্ণয় করা হয়। 


২০২১ 


২০২৪ 


মাধ্যমিক পালি ৩ 


সীহচম্ম জাতক 


অতীতে বারাণসিংযং ব্ৰহ্মদত্তে রজ্জং কারেস্তে বোধিসত্তো কস্সককুলে নিববত্তিত্বা বযপ্পত্তো কসি কম্মেন 
জীবিকং কপ্পেসি। তস্মিং পন কালে একো বাণিজো গদ্রভ ভারকেন বোহারং কারোস্তো বিচরতি। 
গতাগতট্ঠানে গদ্রভস্স পিট্ঠিতো ভপ্তিকং ওতারেতা গদ্রভং সীহচম্মেন পারপিতা সালি-যব খেত্তেসু 
বিস্সজ্জেতি। খেত্ত-রক্খকা তাং দিস্বা “সীহো'তি সঞ্ঞায উপসঙ্কমিতৃং ন সক্বোস্তি। 

অথ একদিবসং সো বাণিজো একস্মিং গামদ্বারে নিবাসং গহেতা পাতরাসং পচাপোন্তো ততো গদ্রভং সীহচস্মং 
পারুপিতা যবখেত্তে বিস্সজ্জেসি। খেত্ত-রক্থকা সীহো'তি সঞ্ঞায তাং উপগন্তং অসকোস্তা গেহং গন্তা 
আরোচেসুং। সকল গামবাসিনো আযুধানি গহেত়্া সঙেখ ধমেস্তা ভেরিযো বাদেন্তা খেত্ত-সমীপং গন্ধা উন্নদিংসু। 
গত্রভো মরণ- ভযতীতো গন্রুভ-রবং রবি । অথ অস্স গদ্রভ ভাবং এ্তা বোধিসত্তো পঠমং গাথং আহঃ 

“নেতুং সীহস্স নদিতং ন ব্যাগৃঘসূস না দীপিনো, 

পারুতো সীহচম্মেন জম্মো নদতি গদ্রভো”্তি। 

গামবাসিনো"পি তস্স গন্রুভভাবং এঞতা অট্ঠনি অঞ্জন্তা পোথেতী সীহচম্মং আদা অগমংসু । অথ খো বাণিজো 
আগন্তা তং বাসনপৃপত্তং গদ্রভং দিস্বা দুতিযং গাথং আহঃ 

চিরং'পি খো তং খাদেয্য গদ্ভো হরিতং যবং, 

পারুতো সীহচম্মেন, রবমানো চ দূসযী’তি ৷ 

তস্মিং এব বদন্তে যেব গন্রভো তথ এব মরি, বাণিজো'পি তং পহায পক্কামি। 

সারমর্ম 


সিংহ চর্ম জাতকটির আলোকে প্ৰাচীন ভারতের লোকদের ব্যবসা বাণিজ্যের পরিচয় পাওয়া যায়। এ জাতকের 
মধ্যে অসংযত বাক্য এবং অদমিত জিহ্বার পরিণাম ফল কি হতে পারে সে সম্বন্ধে বলা হয়েছে। সিংহ চর্ম 
পরিহিত গাধা যতদিন বাক সংযত করেছিল ততদিন যবক্ষেত পরিভোগ করেছিল ৷ যেদিন বাক সংযম হারাল, 
সেদিনই পঞ্চত প্রাপ্ত হল। জাতকের মূল উপদেশ হল- সব সময় বাক্য সংযম এবং জিহ্বা সংযত রাখতে 
হবে ৷ বাক্য জনিত অসংযত আচরণ করলে সিংহচর্ম পরিহিত গাধার দশা হতে পারে। 


উপদেশ ঃ বাক্য ও জিহ্বা সংযম করা উত্তম । 
শব্দার্থ 


কস্সক- কৃষক, কসিকম্ম- কৃষিকাজ, বোহারং- ব্যবসা, ওতারেতা- নামিয়ে, পারুপিত্বা- পরিধান করিয়ে, 
সালি- ধান, সঞ্ঞায- জেনে, বিস্সজ্জেসি- ছেড়ে দিত; আযুধানি- অস্ত্রশস্ত্র, নদিতং- শব্দ, দীপিনো- বাঘ, 
খাদেয্য - খেতে পারত; হরিতং - সবুজ। 


বাবেরু জাতক 
অরএঞ বিচরি। তদা একচ্চে বাণিজো দিসাকাকং গহেতা নাবায বাবেরু-রটঠং অগমংসু। 


তস্মিং কির কালে বাবেবুরট্ঠে সকুণা নাম নথি। আগতাগতারট্ঠবাসিনো তং কুপগৃগে নিসিন্নং দিস্বা “পস্সথ 
ইমস্স ছবিবগ্রং গল-পরিযোসানং মুখ-তুণ্তকং মণিগোল-সাদিসানি অক্খিনি” কাকমেব পসং 

বাণিজোকে আহংসু, “ইমং সকুণং অমৃহাকং দেখ; অমৃহাকং হি ইমিনা অথো ৷ তুমহে অন্তনো রট্ঠে অঞ্ঞং 
লভিস্সথা”তি। “তেন হি মূলেন গণৃহথাতি”, কহাপণেন দের্খতি, “ন দেমা”তি। অনুপুবেব বড়ঢেত্বা ”সতেন 
দেখ”তি বুত্তে “অমৃহাকং এস বহুপকারো, “তুমূহেহি পন সদ্ধিং মেত্তি হোতু”তি কহাপণ-সতং গহে্কা অদংস। 


তে তং গহেতা সুবগ্রপঞ্জরে পক্খিপিতা নানাপ্প-কারেন মচ্ছে-মংসেন চ এব ফলাফলেন চ পটিজগৃগিংস। 
অঞএ্ঞে সকুণানং অবিজ্ঞমানট্ঠানে দসহি অসদ্ধম্মেহি সমন্নাগতো কাকো লাভগৃগ-যসগৃগপ্পত্তো অহোসি। 
পুনবারে তে বাণিজো এক ময়ুররাজানং গহেতা যথা অচ্ছরাসদ্দেন বস্সতি পাণিপৃপহারসদ্দেন নচ্চতি এবং 
সিক্খাপেতা বারেরুরট্ঠং অগমংসু। সো মহাজনে সন্নিপতিতে নাবায ধুরে ঠতা পক্খে বিধুনিস্তা মধুরসস্রং 
নিচ্ছারেতা নচ্চি। মনুস্সা তং দিষ্বা সোমনস্সজাতা “ইমং অয্য সোভগৃগপৃপত্তং সুসিক্খিত সকুণরাজানং 
অম্হাকং দেখা”তি অহংসু। “অমৃহেহি পঠমং কাকো আনীতো, তং গণ্হিথ, ইদানিং এতং মোররাজানং 
আনযিমৃহা, এতং পি যাচথ, তুম্হাকং রট্ঠে সকুণং নাম গহেতা আগন্তুং ন সন্কা”তি। “হোতু অয্যো অত্তনো 
রট্ঠে অযং লভিস্সথ, ইমং নো দেখা”তি মূলং বড্ঢেতা সহস্সেন গণ্হিংসু। অথ নং সত্তরতন বিচিত্তে পঞ্চরে 
ঠপেতা মচ্ছ-মংস-ফলাফলেহি চ এব মধু-লাজ-সক্করা-পণকাদিহি চ পটিজগ্গিংসু। মযুররাজা 
ওলোকেতৃংপি-ন ইচ্ছি। কাকো খাদনিয-ভোজনিযং অলভমানো কা কা’তি বস্সন্তো গত্বা উ্কার-ভূমিযং 
ওতরি। 


অদস্সনেন মোরস্স সিখিনো মঞ্জুভাণিনো, 
কাকং তথ অপৃজেসুং মংসেন চ ফলেন চ। 
যদা চ সনম্পন্নো মোরা বাবেরু আগমা, 

অথ লাভো চ সক্কারো বাযস্স অহাযথ। 

যাব ন উপ্পজ্জতি বুদ্ধো ধম্মারাজা পভভ্তকরো, 
তাব অঞ্ঞে অপূজেসুং পুথু সমণ -ব্ৰাহ্মণে। 
“যদা চ সরসম্পন্নো বুদ্ধো ধম্মং অদেসযি, 
অথ লাভো চ সকারো তিথিযানং অহাযথা’তি ৷ 


সারমর্ম 


অতীতে বারাণসীতে ব্রহ্মদত্তের রাজতৃকালে বোধিসত্ত ময়ুরকুলে জন্মগ্রহণ করেন ৷ তখন কতিপয় বণিক প্রথমে 
একটি দিক নির্ণয়কারী কাক ও পরে একটি প্রশিক্ষণ প্রাপ্ত ময়ূর নিয়ে বাবেরু রাজ্যে গমন করেন ৷ পরে ময়ূরের 
আগমনে কিভাবে কাকের আদর যত্ন কমে গেল তার বাস্তব চিত্র এ জাতকে ফুটে উঠেছে। মূলত বুদ্ধের 
আবির্ভাবে অন্য তীর্থিক ধর্মগুরুদের লাভ সৎকার উপহার, মান সম্ভ্রম কিভাবে কমে গিয়েছিল তারই 
প্রতিচ্ছবি এ জাতকে উন্মাচিত হয়েছে । 


২০২১ 


২০২৪ 


মাধ্যমিক পালি ৫ 


যখন বুদ্ধের আবিৰ্ভাব ঘটেনি তখন তীর্থিকগণ লোকের নিকট হতে প্রচুর দান-দক্ষিণা পেতেন ৷ সকলে ভক্তি 
শ্রদ্ধা করত। বুদ্ধের আবির্ভীবে সে লাভ সৎকার ও সম্মান বন্ধ হয়ে গেল। কারণ বুদ্ধের গুণের কাছে তাদের 
গুণ ছিল ক্ষীণ ৷ তাই লোকেরা দলে দলে বুদ্ধের দিকে ধাবিত হল। তাদের দিকে ফিরেও তাকাত না। 
উপসংহার গাথায় জৈন ধর্মের প্রবর্তক নির্গুন্থ নাথপুত্রকে এখানে কাকের সাথে তুলনা করা হয়েছে। 


উপদেশ ঃ জ্ঞানীদের গুণের নিকট অজ্ঞানীরা পরাভূত হয় । 
শব্দার্থ 


নিব্বত্তিতা- জন্মগ্ৰহণ করে; দিসাকাকং- দিক নির্দেশক কাক, সকুণা- পাখিগুলো; কৃপগৃগে- মাস্তুলের শীর্ষে; 
কাকমেব- কাকের মত, আহংসু- বলল, অথো- প্রয়োজন; পটিজগৃণিংসু- যত্ন করল; অচ্ছরা- তুরি, 
বড্‌ঢেতা- মূল্য বাড়িয়ে, উক্কার ভূমিযং- মলপূর্ণ ভূমিতে, মঞ্জু ভাসিনো- মিষ্টভাষী, পসন্নে- প্রসন্ন, 
অহাযত- অৰ্হিত, উপৃপজ্জতি- উৎপত্তি, অদেসযি- দেশনা করেন ৷ 


টীকা 


তিথিযানং- তীর্থিকগণ। জৈন ধর্মের অনুসারী সন্ন্যাসীগণকে তীর্থিক বলা হয়। বুদ্ধের আবিভাবের পূর্বে তীরা 
জনসাধারণের কাছে দানগ্রহীতা এবং সম্মান ও শ্রদ্ধার পাত্র ছিলেন। বুদ্ধের আবির্ভাবের সাথে সাথে তাদের 
সে সৌভাগ্যের হ্রাস পায়। 


ব্ৰহ্মদত্ত- ব্ৰহ্মদত্ত একটি গোত্রের নাম। এ বংশের সব রাজাই ব্ৰহ্মদত্ত অভিধায় পরিচিত। রাজাদের নিজস্ব 
নামের চেয়ে গোত্রের নামকে তারা বেশি প্রাধান্য দিতেন ৷ এজন্য জাতকে বর্ণিত ব্ৰহ্মদত্ত কোন ব্যক্তি বিশেষের 
নাম নয়। একটি বংশকে বোঝাতে ব্ৰহ্মদত্ত উপাধি ব্যবহৃত হয়। 


লটুকিক জাতক 


অতীতে বারাণসিযং ব্রহ্মদত্তে রজ্জং কারেন্তে বোধিসত্তো হথিযোনিযং নিববত্তিত্বা বযপ্পত্তো পাসাদিকো 
মহাকাযো অসীতিসহস্স-বারণ পরিবারো যুখপতি হুত্া হিমবন্ত পদেসে বিহাসি। তদা লটুকিকা সকুণিকা 
হথিনং বিচরণ-উঠানে অণ্ডানি নিক্থিপি। তানি পরিণতানি ভিন্দিতা সকৃণপোতকা নিক্খমিংসু। তেসু 
পদেসং সম্পত্তো। তং দিস্বা লটুকিকা চিন্তেসি” “-অযং হথিরাজা মম পোতকে মদ্দিতা মারেস্সতি, হন্দ নং 
পুত্তকানং পরিত্তানথায ধম্মিকং রক্খং যাচামী”তি। সো উভোপক্খে একতো কতা তস্স পুরতো ঠতা পঠমং 
গাথং আহ- 

বন্দামি তং, কুঞ্জর, সট্ঠিহাযনং 

আরএঞকং যুথপতিং যস্সসিং, 

পকখেহি তং পঞ্জলিকং করোমি 

মা মে বদি পুত্তকে দুব্বলাযা’তি। 


ঙ মাধ্যমিক পালি 


মহাসত্তো “মা চিন্তযি লটুকিকে, অহং তে পুত্তকে রক্থিস্সন্তি” সকুণ-শোতকানং উপরি গন্তা অসীতিযা হখি 
সহস্সেসু গতেসু, লটুকিকং আমন্তেতা “ অমৃহাকং পচ্ছতো একা একচারিক-হথি আগচ্ছতি, সো আমৃহাকং 
বচনং ন করিস্সতি, তস্মিং আগতে তং পি যাচিত্বা পুত্তকানং সোখি ভাবং করেয্যাসী”তি বড়া পক্কামিং সা পি 
তস্স পচ্চুগমনং কতা উভোহি পক্খেহি অর্জলিং কতবা দুতিযং গাথং আহ- 

বন্দামি তং কুঞ্জর একচারিং 

আরঞ্ঞকং পববত সানগোচরং, 

পক্খেহি তং পঞ্চলিকং করোমি; 

মা মে বধি পুত্তকে দুব্বলাযা’তি। 

সো তসৃস বচনং সুতা ততিযং গাথং আহ- 

কিং তে তুবং কাহসি দুববলাসি, 

সতং সহস্সানি পি তাদিসিনং, 

বামেন পাদেন পপোথযেষয্য'স্তি । 

এবঞ্চ পন বড়া সো তসৃস পুত্তকে পাদেন সংচুগ্নেত্বা নাদেত্তে পক্কামি। লটুকিক রুক্থ সাখায নিসীদিত্বা“ইদানি 
তং নন্দতো গচ্চ, কতিপাহেন এব মে কিরিযং পস্সিস্সসি, কাযবলতো ঞ্াণবলস্স মহস্ততর-ভাবং ন 
জানাসি, ভো জানাপেস্সামি তং’তি তং সম্তজ্জযমানা চতু্ং গাথং আহ- 

ন হেব সব্বখ বলেন কিচ্চং 

বলং হি বালস্স বধায হোতি, 

যো মে বধি পুত্তকে দুব্বলাযা’তি। 

এবং বড়া কতিপাহং এক কাকং উপট্ঠহিত্া তেন তুট্ঠেন “কিং তে করোমী” তি বুত্তা, “সামি, অঞ্ঞং 
কাতব্বং নথি” এতস্স পন একচারি বারণসৃস তুণ্ডেন পহরিত্বা তুমৃহেহি অক্খিনি ভিন্নানি পচ্চাসিং সামী” তি 
আহ। সা তেন “সাধু”তি সম্পটিচ্ছিতি, একং নীলমক্খিকং উপট্ঠহি, তযা পি “কিং তে করোমী”তি 
বুত্তা,তযা*পি “সাধূ”তি বুত্তে, এবং মণ্ডুকং উট্ঠাহিতবা, তেন “কিং করোমী”তি বুত্তা, “যদা এস 
একচারি-বারণো অন্ধ হুতা পানীযং পরিষেস্সতি তদা পব্বত মথকে ঠিতা সদদং কতা, এতস্মিং পবৰতমথকং 
অভিরূলেহ, ওতরিত্কা পপাতে সদ্দং করেষ্যাথ এন্তকং অহং তুমহাকং সস্তিকা পচ্চাসিং সামী”তি আহ। সো পি 
তস্স বচনং সুতা “সাধু”তি সম্পটিচ্ছি। 

অথ একদিবসং কাকো বারণস্স দ্ধে পি অক্খিনি তৃপণ্ডেন ভিন্দি, মক্খিকা আসাটিকং পাতেসি। সো পুলবেহি 
খজ্জস্তো বেদনামত্তো পিপসায অভিভূতো পানীযং পরিযেসমানো বিচরি। তস্মিং কালে মডুকো পববতমথকে 
ঠতা সদ্দং অকাসি ৷ বারণো “এ পানীযং ভবিস্সতি”তি পব্বতং অভিরৃহি। অথ মুগ্তকো ওতরিতা পপাতে ঠতা 
সদ্দং অকাসি। বারণো” এখ পানীযং ভবিস্সত”তি পপাতভিমুখো গচ্ছন্তো পরিট্রোতা পব্বতপাদে পতিতা 
জীবিতক্খযং পাপুণি লটুকিকা তস্স মতভাবং এত “দিট্ঠা মে পচ্চামিত্তস্‌স গিট্ঠিতী”তি হট্ঠ্তুট্ঠ তসৃস 
খনেধ চঙ্কমিতা যথাকম্মং গতা। 


২০২৪ 


২০২১ 


মাধ্যমিক পালি ৭ 


সারমর্ম 


অতীতে বারাণসীরাজ ব্রহ্মদত্তের রাজতৃকালে বোধিসত্ত হস্তীকুলে জন্মগ্ৰহণ করে যুথপতিরূপে বিচরণ করতেন। 
তখন এক একচারী হাতি লটুকিক পাখির অনুরোধ সত্তেও তার বাচ্চাগুলো পদদলিত করে বৈরিতার সূত্রপাত 
করে। 


বৈরিতা বৈরিতার জন্ম দেয়। সামান্যতম হলেও কারো প্রতি বৈরিতা পোষণ করা উচিত নয়। জাতকে বর্ণিত 
লটুকিকের প্রতি মৈত্রীর পরিবর্তে বৈরিতা পোষণ করে মদমত্ত একচারী হাতি লটুকিকের বাচ্চা পদদলিত করে। 
লটুকিক এ অপকর্মের প্রতিশোধ নিতে গিয়ে বৈরিতার আশ্রয় নেয়। লটুকিক হননের ইচ্ছায় উন্মত্ত হয়ে একে 
একে কাক, নীলমক্ষিকা এবং ব্যাঙের সাহায্য নিয়ে বিরাটকায় মদমত্ত একচারী হাতিকে সুকৌশলে প্রাণে 
বিনাশ করে। ভগবান তীর ভিক্ষু মণ্ডলীকে এ বলে সচেতন করেন যে, ক্ষুদ্রতম হলেও কেউ যেন বৈরিতার 
বশবর্তী না হয়। কারণ বৈরিতার দ্বারা বৈরিতা বৃদ্ধি পায়। ক্ষান্তি মৈত্রী বৈরিতার অবসান করে। এ জাতকে 
দৈহিক শক্তির চেয়ে প্রজ্ঞা শক্তিকে মহত্তর করে দেখানো হয়েছে। 


উপদেশ $ বৈরিতা দিয়ে বৈরিতা কখনো প্রশমিত হয় না; বরংচ বৃদ্ধি পায় । দৈহিক শক্তির চেয়ে প্রজ্ঞা শক্তিই 
মহৎ। 


শন্দার্থ 


নিব্বত্তিতা- জন্মগ্রহণ করে; অণ্ডানি- ডিমগুলো; পরিণতানি ভিন্দিতা- পরিণতির কথা চিন্তা না করে: 
চরস্তো- বিচরণ করতে করতে; সম্পত্তো- উপস্থিত হল; পরিস্তানথায়- পরিত্রাণার্থে; কুঞ্জর- হাতি, 
সট্ঠিহাযনং- ষাট বছর বয়সী; যুথপত্তি- হস্তীদের নেতা; একচরিকা- একাচারী; সোথিভাবং- স্বস্তিভাব; 
পঞ্জলিকং- অঞ্জলিবদ্ধ; পচ্চুগমনং- পূর্বে গমন; সম্পটিচ্ছিত- সম্মতি জানায়, পববত মথকে- পর্বতের চূড়ায়; 
অভিরুস্থি- আরোহণ করলেন। 


টীকা 


নহি এব সবব বলেন কিচ্চং- দৈহিক শক্তির দ্বারা সবকিছু করা যায় না । দৈহিক বলের চেয়ে প্রজ্ঞাবল অধিক 
শক্তিশালী । এ জগতে প্রজ্ঞাবলের দ্বারা যা করা যায় দৈহিক শক্তির জোরে তা করা যায় না। সুতরাং প্রজ্ঞাবলই 


শ্রেষ্ঠ বল। 
সুবপ্রহংস জাতক 

অতীতে বারাণসিষং ব্ৰহ্মদত্তে রজ্জং কারেন্তে বোধিসত্তো অঞ্ঞতর ব্ৰাহ্মণকুলে নিব্বত্তি। তস্স বয়প্পত্তসস্‌ 
সমজাতীকা কুল পজাপতিং আহরিংসু। তস্সা নন্দা'তি তিস্‌সো ধীতরো অহেসুং। তেসু পরকুলং আগতাসু যেব 
বোধিসত্তো কালং কতা সুবগ্রহংস-যোনিযং নিব্বত্তি জাতিস্সরং ঞ্রাণং চ অস্স উপজ্জি। সো বয়পপ্তো হুত্বা 
সুবগ্রপত্ত- সংস্কন্নং সোভগগৃপপূত্তং মহন্তং অত্তভাবং দিস্বা “কুতো নু খো চবিতা অহুং ইধুপপৃন্নো”্তি আবজ্জেন্তো 
“মসুস্সলোকতো”তি ঞ্তা পুন “কথং নু সে ব্ৰাহ্মণী চ ধিতরো চ জীবস্তিপতি এত চিন্তেসি - “মযহং সরীরে 
সুবগ্রমযানি পত্তানি কোট্টন ঘোট্ঠন-সভাবানি, ইতো একেকং পত্তং দস্সামি, তেন মে পজাপতি চ ধীতরো চ 
সুখং জীবিস্সস্তী”তি সো তথ গন্তা পিট্ঠবংস কোটিযং নিলীযি। ব্ৰাহ্মণী চ ধীতরো চ বোধিসত্তং দিস্বা “কুতো 
আগতো সামী”তি পুচ্ছিংসু। “অহং তৃমহাকং পিতা কালং কতা সুবগ্রহংস- যোনিযং নিব্বত্তিং, তুমৃহে দট্ঠুং 
আগতো ইতো পট্ঠাষ তুম্হাকং পরেসং ভতিং কতা দুক্খজীবিকায জীবনকচ্চং নথি, 


৮ মাধ্যমিক পালি 


অহং বো একেকং পত্তং দস্সামি, তং বিক্কিণিতা সুখেন জীবথা” তি এবং পত্তং দত্তা অগ্রমাসি। সো এতেন এব 
নিযামেন অন্তরস্তরা আগন্তা একেকং পত্তং দেতি। ব্ৰাহ্মণিযো অড্ঢা সুখিতা অহেসুং। 


অথ এক দিবসং সা ব্ৰাহ্মণী ধীতরো আমন্তেসি “অম্মা তিরচ্ছানানং নাম চিত্তং দুজ্জনং কদাচি বো পিতা ইধ 
নাগচ্ছেয্য, ইদানি অস্স আগতকালে সববানি পত্তানি লুগ্িতা গণ্হামাতি। তা “এবং নো পিতা 
কিলমিস্সতী”তি ন সম্পটিচ্ছিংসু। ব্ৰাহ্মণী পণ মহিচ্ছতায পুন একদিবসং সুবগ্ররাজ-হংসসূস আগতকালে 
“এহি তাব সামী”তি বতা অন্তনো সন্তিকং উপগতং উভোহি হথেহি গহেতা সববপত্তানি লুঞ্চি। তানি পন 
বোধিসত্তস্স বুচিং বিনা বলকারেন গহিত়া সব্বানি বকপত্তসদিসানি অহেসুং। বোধিসত্তো পক্খে পসারেতা গম্তুং 
নাসক্খি। অথ নং সা মহাচাটিযা পক্খিপিতা পোসিসি। তস্স পন উট্ঠহস্তানি পত্তানি সেতানি সম্পজ্জিংসু। 
সো সঞ্জাতপক্খো উপ্পতিতা অত্তনো বসনট্ঠানং যেব গন্ত্া ন পুন আগমাসী”তি। 

যং লদ্ধং তেন তুট্ঠব্বং, অতিলোভোহি পাপকো, 

হংসরাজং গহেতান সুবগ্রা পরিহাযথাপতি। 


সারমর্ম 


অতীতে বারাণসীতে ব্ৰহ্মদত্তের রাজত্বকালে বোধিসত্ত জন্মগ্রহণ করেন । তিনি সমজাতীয় এক ব্ৰাহ্মণীর পাণি 
গ্রহণ করেন ৷ সে ঘরে জন্ম নেয় তিন কন্যা । একদিন হঠাৎ রোগাক্রান্ত হয়ে বোধিসত্ব মৃত্যু বরণ করে সুবর্ণহংস 
হয়ে জন্ম নেন ৷ তিনি ছিলেন জাতিস্মর সম্পন্ন । একদিন তিনি জাতিস্মর জ্ঞানে দেখতে পেলেন তার স্ত্ৰী এবং 
কন্যারা দাসীবৃত্তি করে দিন যাপন করছে। এতে বোধিসত্তের খুব দুঃখ হল। তাই তিনি চিন্তা করে তাদের 
বাড়িতে গিয়ে নিজের পরিচয় দিলেন। ফেরার সময় তিনি একটি সুবর্ণ পালক দিয়ে এলেন ৷ এভাবে মাঝে 
মাঝে তিনি এসে একটি করে সোনার পালক দিয়ে যেতেন ৷ এতে ব্রাহ্মণীর অভাব দূর হলে । সকলে সুখে দিন 
যাপন করতে লাগল । 


একদিন ব্ৰাহ্মণী তার মেয়েদের সাথে পরামর্শ করে বলল, ইতর প্রাণীকে বিশ্বাস করতে নেই। যদি বোধিসত্ত 
আসা বন্ধ করে দেয় তবে তাদের কষ্ট পেতে হবে । এ ভেবে সুবর্ণহংস এবার এলে সব পালক নিয়ে নিতে 
সংকল্প করল। মেয়েরা মাকে বাধা দিল। কিন্তু বাহ্মণী সে বাধা মানল না । সুবর্ণহংস এলে তাকে ধরে সমস্ত 
পালক উপড়ে নিল। অনিচ্ছায় পালক নেয়ার ফলে সমস্ত পালকই বকের পালকের মত সাদা হয়ে গেল। 
্াহ্মণীর ইচ্ছা পূরণ হল না। পরে বোধিসত্তের গায়ে নতুন পালক গজিয়ে উঠলে উড়ে চলে গেলেন। আর 


কখনও সে বাড়িতে এলেন না। 
লোভ মানুষের স্বভাব জাত। তবে অতিলোভ করা উচিত নয়। তাই লোভ সংবরণ করা উচিত। 
উপদেশ $ অতি লোভে তাঁতি নক্ট। 


শব্দার্থ 

সমজাতীকা- সমজাতীয়, জাতিস্সরং- জাতিস্মর, সঞ্চুনুং- আচ্ছন্ন, সোভাগৃ্গপ্পত্তং - সৌভাগ্যশালী, 
অত্তভাবং- নিজকে, ধীতরো- কন্যাগণ; দট্গুং- দেখতে, সামি- প্রভু, বিক্কিণিতবা- বিক্রয় করে, 
অন্তরান্তরা- মাঝে মাঝে, অড্ঢা- ধনশালী, তিরচ্ছানানাং- ইতর প্রাণীদের, সব্ব পত্তানি- সকল পালক, 
লুঞ্চি- উপড়ে নিল; রুচিং বিনা- 


২০২৪ 


মাধ্যমিক পালি ৯ 


ইচ্ছার বিরুদ্ধে; বকপত্ত- বকের পালক; ন সক্খি- অসমর্থ; মহাচাটিযা - বড় মাটির জলপাত্ৰ; সঞ্জাতপক্খো - 
জাতপালক; তুট্ঠব্বং- তুষ্ট থাকা উচিত; পরিহায- বিনষ্ট করল। 


রাজোবাদ জাতক 


অতীতে বারাণসিযং ব্ৰহ্মদত্তে রজ্জং কারেন্তে বোধিসত্তো তস্স অগৃগমহেসিয়া কুচ্ছিস্মিং পটিসন্ধিং গহেতা 
লদ্ধ-গব্ভপরিহারো সোথিনা মাতুকুচ্ছিম্হা নিক্কমি। নামগহন-দিবসে পন অকাত ব্রহ্মদত্ত-কুমারো তেব নামং 
অকংসু। সো অনুপুব্বেরন বযপ্পত্তো সোলবস্সকালে তন্কসিলং গন্তা সব্বসিপ্পেসু নিপৃপত্তিং পড়া পিতৃ 
অচ্চযেন রজ্জে পতিট্ঠায ধম্মেন সমেন রজ্জং কারেসি, ছন্দাদিবসেন আগন্তা, বিনিচ্ছযং অনুসাসি। তস্মিং এবং 
ধম্মেন রজ্জং কারেস্তে অমচ্চা’ পি ধম্মেন এবং বোহারং বিনিচ্ছিংসু। বোহারেসু ধম্মেন বিনিচ্ছযমানেসু 
কুটকারকা নাম নাহেসুং। তেসং অভাবা অষ্টথায় রাজঙ্গণে উপরবো পচ্ছিজ্জি। অমচ্চা দিবসং পি 
বিনিচ্ছযট্ঠানে নিসীদিত্তা কঞ্চি বিনিচ্ছযত্থায় আগচ্ছন্তা অদিস্বা পক্ষমন্তি। বিনিচ্ছযট্ঠানং ছড্‌ডেতবব ভাবং 
পাপুণি । বোধিসত্তো চিন্তেসি- মযি ধম্মেন রজ্জং কারোন্তে বিনিচ্ছযথায় আগচ্ছন্তা নাম নখি, উপরবো পচ্ছিজ্জি, 
বিনিচ্ছযট্ঠ ছড্‌ডেতবব- ভাবং পত্তং; ইদানি মযা অত্তনো অগুণং পরিযেসিতুং বট্টতি অযং নাম মে সে অগুণোতি 
ঞ্তা তং পহায গৃণেসু যেব বত্তিসসামী"তি পট্ঠায় “অথি নু মে যে কোচি অগুণবাদী"তি পরিগণ্হতো অন্তো 
বলঙ্জকা নং অন্তরে কঞ্চি অগুণবাদিং অদিষ্বা অন্তনো গুণকথং এব সুতা “এতে মযহং ভযেনা'পি অগুণং অবত়া 
গুণং এবং বদেয্যুংতি বহি-বলঞ্জনকে পরিগণ্হস্তো তন্তাপি অদিস্বা অন্তোসনগরং পরিগণৃহি। তত্তাপি কঞ্চি 
অগুণবাদিং অদিস্বা অন্তনো গুণকথং এব সুত্বা জনপদং পরিগণ্হিস্সমী*তি অমচ্চে রজ্জং পটিচ্ছাপেতা রথং 
আরযুহ সারথিং এব গহেত্া অঞ্ঞতক-বেসেন নগরা নিক্খমিতা জনপদং পরিগণ্হমানো যাব পচ্ছস্তভূমিং 
গন্তা কঞ্চি অগুণবাদীং অদিস্বা অত্তনো গুণকথং এব সুতা পচ্চন্তো সীমাতো মহামগ্গেন নগরাভিমুখে যেব 
নিব্বত্তি। 

তস্মিং পন কালে মলিকো নাম কোসলরাজাপি ধম্মেন রজ্জং কারেন্তো অগুণগবেসকো হুত্বা অন্তো-বলঞ্জকাদিসু 
অগুণবাদীং অদিস্বা অত্তনো গুণকথং এব সুত্বা জনপদং পরিগণ্হন্তো তং পদেসং অগমাসি ৷ 

তে উভো’পি একস্সিং নিন্নে সকটমগৃগে অভিমুখা অহেসুং। রথস্স উক্কমনট্ঠানং নথি। অথ মলিক-রঞ্ঞো 
সারথি বারাণসিং রঞ্ঞো সারথি তব রথ উক্কামাপেহি”তি আহ। সোপি “অম্ভো সারথি তব রথং উক্কামাপেহি 
ইমম্মিং রথে বারাণসিরজ্জ-সামিকো ব্রহ্গদত্তো মহারাজো নিসির্নো”তি আহ। ইতরো'পি “অম্ভো সারথি ইমস্মিং 
রথে কোসলরজ্জ-সামিকো মলিক মহারাজা নিসিন্লো, তব রথং উন্কমাপেতা অমৃহাকং রঞ্ঞো রথস্স ওকাসং 
দেহী'তি আহ। বারাণসি রঞ্ঞো সারথি অযংপি কির রাজা যেবকিং নু খো কাতব্বং”তি চিন্তেন্তো “অথ এস 
উপাযো ঃ বযং পুচ্ছিতা দহরতরস্স রথং উক্কমাপেতা মহলকসৃস ওকাসং দাপেস্সামী”তি সন্নিট্ঠানং কতা তং 
সারথিং কোসল বর্ঞ্জঞো বযং পুচ্ছিতা পরিগণ্হস্তো উভিন্নং পি সমান বযভাবং এতা, রজ্জ পরিমাণং বলং 
ধনং যসং জাতি-গোত্ত-কুল পদেসংতি সব্বং পুচ্ছিতা, উভো’পি তিযোজন সম্ভিকস্স চিন্তেতা, সো সারথি 
“তুমহাকং রঞ্ঞো সীলাচারো কিদিসো”তি পুচ্ছি। সো “অবঞ্চ অযঞ অমৃহাকং রঞ্ঞো সীলাচারো”্তি 
অন্তনো রঞ্ঞো অগুণং এব গুণতো পকাসেন্তো পঠমং গাথং আহ- 

সাধুং’পি সাধুনা জেতি, অসাধুধপি অসাধুনা। 

এতাদিসো অযং রাজা, মগৃগ উধ্যাহি সাৱথী’তি ৷ 

ফর্মা-২, পালি-৯ম-১০ম 


১০ মাধ্যমিক পালি 


অথ নং বারাণসি-রঞ্ঞো সারথি “অস্ভে, কিং পন তথা অন্তনো রঞ্ঞেো গুণা কথিতাপ্তি বড়া, “আমা”তি 
বুত্তে যদি এতে গুণা, অগুণা পন কিদিসা”তি বক্তা “এতে তাব অগুণা হোল্তু, তুম্হাকং পন রঞ্ঞো কিদিসা 
গুণা”তি বুত্তে তেন হি সুণাহী” তি দুতিযং গাথং আহ- 

অক্কোধেন জিনে কোধং অসাধুং, সাধুনা জিনে, 

জিনে কদরিযং দানেন সচ্চেন অলিকবাদিনং; 

এতাদিসো অযং রাজা, মগৃগা উধ্যাহি সারঘী*তি। 


এবং বুত্তে মলিকরাজা চ সারথি চ উভে"পি রথা ওতরিত্বা অসসে মোচেতা রথং অপনেতৃা বারাণসি রঞ্ঞো 
মগৃগং অদংসু। বারাণসিরাজা মলিক- রঞ্ঞো নাম “ইদঞ্চ ইদঞ্চ কাতুং বষ্টতী”তি ওবাদং দত়া বারাণসিং 
গন্তা দানাদীনি পুঞ্ঞানি কতবা জীবিত পরিযোসানে সগৃগপাদং পূরেসি। মলিক রাজা’পি তসৃস ওবাদং 
গহেতা। জনপদং পরিগ্গহেতা অত্তনো অগুণবাদীং অদিস্বাব সকনগরং গন্তা দানাদীনি পুঞ্ঞানি কতা 
জীবিত- পরিযোসানে সগৃগপাদং এব পূরেসি। 


সারমর্ম 


বারাণসী এবং কোশল এ দুটি রাজ্যের সীমা একই প্রান্তে অবস্থিত । দুটি রাজ্যে রাজত্ব করতেন যথাক্রমে রাজা 
ব্ৰহ্মদত্ত এবং মলিকরাজ। উভয় রাজার রাজ্যে শাস্তি শৃঙ্খলা বজায় ছিল। তীরা রাজধানীতে স্বীয় অগুণ ও 
অকীর্তি শুনতে না পেয়ে সীমান্তবর্তী প্রদেশে তা জানার জন্য রথ নিয়ে বের হলেন। কিন্তু কোথাও কোন 
অপবাদ শুনতে পেলেন না। অবশেষে দু রাজ্যের সীমানায় সংকীর্ণ রাস্তায় উভয় রাজার রথ পরস্পর মুখামুখি 
হল । কেউ কাউকে পথ ছেড়ে দিতে রাজি হলেন না। উভয় রথের সারথিদের মধ্যে রাজাদের বয়স, বংশ, 
কুল, ধন, রাজ্যের পরিধি ইত্যাদি নিয়ে তুলনা করা হয়। দেখা গেল, এসব বিষয়ে উভয় রাজা সমান গুরুত্বপূর্ণ । 
তাদের রাজা কঠোরে কঠোর, মৃদুতায় মৃদু, সাধুকে সাধুতা এবং অসাধুকে অসাধুতা দিয়ে জয় করে রাজ্য 
শাসন করেন ৷ একথা শুনে বারণসীরাজের সারথি বলল, তাদের রাজা রাজ্য শাসন করেন ক্রোধীকে অক্রোধের 
দ্বারা, অসাধুকে সাধুতা দ্বারা, কৃপণকে দান দিয়ে এবং মিথ্যাবাদীকে সত্য ভাষণের দ্বারা। বারণসীরাজের রাজ্য 
শাসনের পদ্ধতি শুনে কোশলরাজ মলিক অভিভূত হয়ে গেলেন। তিনি তার সারথিকে রথ খুলে নিয়ে 
বারাণসীরাজকে পথ ছেড়ে দিতে নির্দেশ দেন। পরে বারাণসীরাজ মলিকরাজকে করণীয় কর্তব্য সম্বন্ধে 
উপদেশ প্রদান করেন ৷ উভয় রাজা নিজ নিজ রাজধানীতে ফিরে গেলেন ৷ 


উপদেশ $ মুলত প্রেম, মৈত্রী ও ভালবাসা দিয়ে মানুষের মন জয় করাই উত্তম জয় । এ জয় ইহ-পরকালে সুখ 
প্রদান করে। 


শব্দাৰ্থ 


রাজোবাদ রোজ+ওবাদ)-রাজার আদেশ; সোখিং-নিরাপদে; মাতৃকুচ্ছিম্‌হা- মাতৃগর্ত হতে; নিক্খমৃহি- নি্রান্ত 
হলেন; সব্বাসিপ্পেসু- সকল শিল্পে; নিপৃপত্তিং- ব্যুৎপত্তি লাভ; পিতৃ অচ্চযেন - পিতার মৃত্যুর পর; ধম্মেন 
সমেন- যথাধর্ম; ছন্দাদিবসেন- ছন্দাদিবসে; বিনিচ্ছযং- শাসন কার্য; কুটট্ঠকারকা- মিথ্যা মোকর্দমাকারী; 
পচ্ছজ্জি- বন্ধ হয়ে গেল; পক্খযন্তি- ফিরে যেতেন; ছড়্ডেতব্ৰ ভাবং- ত্যাগ করার ভাব; এঞ্তা- জেনে, 


২০২১ 


২০২১ 


মাধ্যমিক পালি ১১ 


পরীক্ষা করতে করতে, কঞ্চি- কাকেও, বলঙ্জকে- প্রাসাদে, দ্বারগামকে- গ্রামের দ্বারে, অঞ্ঞাতক - 
অজ্ঞাত;অভিমুখা- মুখামুখি, অযঞ্চ- এ রকম, দল্হং-কঠোর, মুদুং- মৃদুকে, অম্তো- ওহে, বুত্তে- বললে, 
অলিকবাদিনং- মিথ্যাবাদীকে, ওতারিতা- অবতরণ করে; জীবিত- পরিযোসানে-জীবনাবসানে, 
পরিগৃগহেত্বা- আশ্রয় করে, পূরেসি- পূর্ণ করেন। 


টীকা 


তন্ধসিলং- তক্ষশিলা অতীত বৌদ্ধ যুগের বিদ্যা শিক্ষার শ্রেষ্ঠতম স্থান। রাজা, মহারাজা ও ধনাঢ্য ব্যাক্তিরা 
তাদের সন্তানদের বিদ্যাশিক্ষার জন্য তক্ষশিলায় প্রেরণ করতেন। সকল রকম বিদ্যাশিক্ষা সেখানে দেয়া হত। 


'বিনিচ্ছযট্ঠানং- রাষ্ট্র পরিচালনার জন্য অতীত যুগেও বিচার বিভাগের ব্যবস্থা ছিল। বিচারের স্থান ছিল 
নির্দিষ্ট । রাজা ও অমাত্যগণ এখানে বসে বিচার করতেন। দোষীকে শাস্তি এবং নির্দোধীকে বিদায় দিয়ে দেশে 
শাস্তি শৃঙখলা বজায় রাখা হত। 


সস জাতক 


অতীতে বারাণসিযং ব্রহ্মদত্তে রজ্জং কারেন্তে বোধিসত্তো সসযোনিযং নিব্বত্তিতা অরঞ্তে বসতি । তস্স পন 
অরঞ্ঞস্স একো পব্বতপাদো একতো নদী একতো গচ্ছন্ত গামকো। অপরে'পি অস্স তযো সহাযা 
অহেসুং- মন্কটো সিগালো উদ্দোতি। তে চত্তারো’পি একতো বসন্তো অন্তনো গোচরট্ঠানো গোচরং গহেত়া 
সাযণ্হ সমযে একতো সন্নিপতিস্তি। সসপপ্তিতো “দানং দাতব্বং, সীল রক্খিতববং, উপোসথ কম্মং 
কাতব্বং'তি তিগ্রং জনানং ওবাদসেন ধম্মং দেসেতি। তে অস্স ওবাদং সম্পটিচ্ছিত্বা অত্তনো অন্তনো 
নিবাসগুম্বং পরিসিতা বসন্তি ৷ 


এবং কালে গচ্ছন্তে এক দিবসং বোধিসত্তো আকাসং ওলোকেতা চন্দং দিস্বা “স্বে উপসথো দিবসো”তি এতা 
ইতরে তযো আহ- “স্বে উপোসথো, তযো পি জনা সীলং সমাদিযিতা উপোসথিকা হোথ, সীলে পতিট্ঠায দিন্নং 
দানং মহাপ্ফলং হোতি, তম্মা যাচকে সম্পত্তে তুম্হেহি খাদিতব্বাহারতো দা খাদেয্যাথা”তি। তে ‘সাধু’তি 
সম্পটিচ্ছিত্বা অত্তনো বসনট্ঠানেসু বসিতা পুনদিবসে তেসু উদ্দো পাতো’ব গোচরং পরিষেস্সামী” তি 
নিক্খমিত়া গঙ্গীতীরং গতো ৷ 


অথ একো বালিসিকো সন্ত রোহিতমচ্ছ উদ্ধরিতা বলিযা আবুণিত্বা গঙ্গাতীরে বালুকায পটিচ্ছাদেত্তা মচ্ছে 
গণহন্তো ভস্সি। উদ্দো মচ্ছগন্ধং ঘাযিতা বালিকং বিযৃহিতা মচ্ছে দিস্বা নিহরিতা “অথি নু খো ইমেসং 
সামিকো”তি তিক্খত্তং ঘোসেত্বা সামিকং অপস্সন্তো বালযং ডসিতা অন্তনো বসনগুম্বে ঠপেতা “ বেলাযং এব 
খাদিস্সামী”তি অন্তনো সীলং আবজ্জন্তো নিপ্পজ্জি। 


সিগালো"পি নিক্থমিত্বা গোচরং পরিষেসস্তো একস্স খেত্তগোপকস্স কুটিযং দ্ধে মংসসূলানি একং গোধং একঞ্চ 
দধিবারকং দিষ্বা “অথি নু খো এতস্স সামিকো”তি তিকখত্ুং ঘোসেতা সামিকং অদিষা দধিবারকস্স 
উগৃগৃহণ-রজ্জুকং গীবায পবেসেতা মংস সূলানি চ গৌধঞ্চ চ মুখেন ভসিতা নেতা অত্তনো সযনগুম্বে ঠপেত়া “ 
বেলাযং এব খাদিস্সামী” তি অত্তনো সীলাং আবজ্জন্তো নিপৃপজ্জি। 


১২ মাধ্যমিক পালি 


মন্ধটো’পি বনসপণ্ডং পবিসিত্কা অম্বপি্ত আহরিত্বা বনগুম্বে ঠপেতী “ বেলাযং খাদিসস্ামী’তি অন্তনো সীলং 
আবজ্জন্তো নিপপজ্জি। বোধিসত্তো পন বেলাযং এব নিক্খমিত্বা দব্বতিণানি খাদিস্সামী”তি অন্তনো গুম্বে যেব 
নিপন্নো চিন্তেসি- “মম সন্তিকং আগন্তং যাচকানং তিণানি দাতুং ন সন্ধা, তিলতলাদযো"পি মযহং ন অথি; 
সচে মে সম্তিকং যাচকো আগচ্ছিসৃসতি অন্তনো সরীর- মংসং দস্সামীস্তি। 


তস্স সীলতেজেন সব্কস্স পাণ্ডুকম্বল-সীলাসনং উণহাকারং দস্সেসি। সো আবজ্জামানো ইমং কারণং দিস্বা 
তি চ বুত্তে “পণ্ডিত, সচে কিঞ্চি আহারং লভেয্যং উপোসথিকো হুতা সমণধম্মং করেয্যুং”তি। সো “সাধু, 
দস্সামি তে আহারং”তি তেন সন্ধিং সলাপস্তো পঠমং গাথং আহ- 

সত্ত মে রোহিতা মচ্ছা উদকা থলং উব্ভতা, 

ইদং ব্রাহ্মণ মে অখি এতং ভুত্বা বনে বসা’তি। 

ব্ৰাহ্মণো “পাতো ব তাব হোতু, পচ্ছা জানিস্সামী”তি সিগালস্স সন্তিকং গতো, তেনাপি “কিমথং 
ঠিকতোসী”তি বুত্তে তথেব আহ। সো “সাধু, দস্সামি তে আহারং”তি তেন সদ্ধিং সলপন্তো দুতিযং গাথং 
আহ- 

দুস্সং খেত্তপালস্স রত্তিভত্তং অপাভতং, 

মাংসসূলা চ দ্বে গোধা একঞ্চ দধিবারকং; 

ইদং ব্ৰাহ্মণ, মে অথি, এতং ভুত্বা বনে বসা’তি। 

ব্ৰাহ্মণো “পাতো ব হোতু, পচ্ছা জানিস্সামী”তি 

মকটস্স সম্তিকং গতো; তেনাপি “কিমথং ঠিতোসী”তি 

বুত্তে তখেব আহ। মন্ধটো “সাধু দন্মী”তি তেন সদ্ধিং 

সলপস্তো ততিযং গাথং আহ- 

অম্বাপকৌদকং সিতং সিতচ্ছাযং মনোরমং, 

ইদং ব্ৰাহ্মণ, মে অখি এতং ভুত্বা বনে বসা’তি। 


ব্ৰাহ্মণো “পাতাবো তাব হোতু, পচ্ছা জানিস্সী”তি সস পণ্ডিতস্স সন্তিকং গতো; তেনাপি “কিমথং 
ঠিতোসী”তি বুত্তে তথেব আহ ৷ তং সুতা বোধিসত্তো সোমনস্সপৃপত্তো ব্ৰাহ্মণ, সুট্ঠু তে কতং আহারখায মম 
সস্তিকং আগচ্ছন্তেন, অজ্জাহং মযং অদিন্র-পুব্বাদানং দস্সামি, তং পন সীলবা পাণাতিপাতং ন করিস্সসি। 
গচ্ছ তাত দারুনি সঙ্কড্টিত্বা অঙ্গারে কতা ময্হং আরোচেসি, অহং অন্তানং পরিচ্চজ্জিতা অজ্গারাগব্ভে 
পতিস্সামি, মম সরীরে পক্কে তৃং মংসং খাদিতৃা সমণধম্মং করেয্যসীগতি তেন সদ্ধিং সলপত্তো চতুথং গাথং 
আহ- 

ন সসস্স তিলা অথি ন মুগ্গা নাপি তুণুলা, 

ইমিনা অগৃগিনা পক্কং মমং ভুত্বা বনে বসা'তি। 

সক্কো তস্স কথং সুতা অন্তনো অনুভাবেন একং অঙ্ঞাররাসিং মাপেতা বোধিসত্তস্স আরোচেসি। সো দব্বতিণ 
সযনতো উট্ঠায় তথ গস্ত্বা “সচে মে লোমস্তরেসু পাণকা অথি তে মা মরিংসু'তি বতা তিক্থত্ুং সরীরং 
বিধুনিতা সকসরীরং দানমুখে দত়া লঙ্ঘিতা পদুমপুর্জে রাজহংসো বিষ পমুদিত চিত্তো অঙ্জাররাসিমিহ পতি । 


২০২১ 


২০২৪ 


মাধ্যমিক পালি ১৩ 


সো পন অগৃগি বোধিসত্তস্স সরীরে লোমকৃপমন্তমিপ উপহং কাতং নাসক্খি; হিমগব্ভং পবিট্ঠো বিষ অহোসি। 
অথ সন্ধং আমস্তেত্া “ ব্রাহ্মণতযা কতো অগৃগি অতিসীতলো, মম সরীরে লোমকূপমত্তম্পি উণহং কাতুং ন 
সক্খি কিং নাম এতত্তি” আহ। পণ্ডিতা নাহং ব্ৰাহ্মণো, সক্কো অহংস্মি, তব বিমংসনথায আগতো”তি। সন্ধ, 
তাং তার তিট্ঠ সকলো'পি চে লোকসন্নিবাসো মং দানেন বিমংসেয্য নেব মে অদাতৃকামস্তং পস্সেব্যা”্তি 
বোধিসত্তো সীহনাদং নাদি। 

অথ নং সক্কো “সসপপ্তিত, তবগুশো সকল কপ্‌পং পাকটো হোতৃ”তি পব্ৰতং গীলেতা পব্বতরসং আদাষ 
চন্দমণ্ডলে সস লক্খণং অলিক্থিতা বোধিসত্তং আমন্তেত্বা তস্মিং বনসণ্ডে তস্মিং যেব বনগুম্বে তরুণ-দব্বতিণ 
পিট্ঠে নিপজ্জাপেতা অত্তনো দেবট্ঠানং এব গতো। তে পি চত্তারো পণ্ডিতা সম্মোদমানা সীলং পুরেতা 
উপোসথকম্মং কতা যথাকম্মং গতা। 


সারমর্ম 


করতেন। তাদের মধ্যে ছিল একটি বানর, একটি শৃগাল এবং একটি উদবিড়াল। বোধিসন্তু বন্ধ্ত্রয়কে ধর্মের 
কথা শুনিয়ে দান, শীল ও উপোসথ পালনে উদ্বুদ্ধ করেন। তার উপদেশ মতো সকলে এক পূর্ণিমায় উপোসথ 
পালন ও দান দেয়ার সঙ্কল্প গ্ৰহণ করে। ইতোমধ্যে তারা সুকৌশলে দানীয় সামগ্রীও সংগ্রহ করল। কিন্তু 
বোধিসন্তু ছিলেন তৃণভোজি ৷ তিনি কোন সামগ্রী যোগাড় করেননি । তবে মনে মনে সঙ্কল্প করলেন, যাচক 
এলে আজকে উত্তম দানে নিজেকে তৃপ্ত করবেন। নিজের শরীর দান করবেন ৷ তীর শীলের তেজ দেবরাজ 
ইন্দ্রের জানা ছিল। ইন্দ্র তীর ত্যাগ মহিমা পরীক্ষা করার জন্য ব্রাহ্মণের বেশে একে একে অপর তিন বন্ধ্র 
দ্বারে গিয়ে নিমন্ত্রণ গ্রহণ করেন ৷ পরে এলেন বোধিসত্ব শশক পণ্ডিতের কাছে। ব্ৰাহ্মণবেশি দেবরাজ ইন্দ্র শশক 
পণ্ডিতের কাছে আহার দান চাইলে বোধিসত্ত তাকে আগুন জ্বালাতে বললেন। আরো বললেন, তিনি জ্বলন্ত 
আগুনে নিজেকে নিক্ষিপ্ত করবেন। দগ্ধ হলে যেন ভক্ষণ করেন । ইন্দ্র দৈববলে আগুন জ্বালালেন। শশক 
পণ্ডিত সে আগুনে ঝাঁপ দিলেন ৷ কিন্তু আগুন তাঁকে দগ্ধ করেনি । বরং তার মনে হল যেন হিমগর্ভে প্রবেশ 
করেছেন। শশক পণ্ডিত এর কারণ জিজ্ঞেস করলে দেবরাজ নিজের পরিচয় দিয়ে তার দানের প্রশংসা করেন। 
দেবরাজ সে দানের স্মারক স্বরুপ চন্দ্র পৃষ্ঠে শশক চিহ্ন অডিকত করে দেন। 

উপদেশ : দান ও শীলগ্তণের কাছে অগ্নিও পরাভূত হয় । 

শব্দাৰ্থ 

পচ্চন্ত গামকো- প্ৰত্যত্ত গ্রাম, সাযণ্হ-সন্ধ্যা, ওবাদসেন-উপদেশচ্ছলে; যাচকে- যাচককে, নিক্খমিতা-বের 
হয়ে, বালিকং বিমুহিত্বা- বালি অনাবৃত করে, গীবায- গলায়, ডসিতা- কামড়িয়ে, দববতিণানি- দর্ভতৃণরাশি; 
আবজ্জমানো- চিন্তা করে, সলপন্তো- আলাপচ্ছলে, রোহিমচ্ছ- রুইমাছ, অপাভতং- সংগৃহীত ভোজন, 
খেত্তপালস্স- ক্ষেব্রপালের, ওদকং- জল, সিতচ্ছাযা-শীতল ছায়া, সোমনস্সপৃপত্তো- পরিতৃষ্ট হয়ে, অন্তনং- 
টীকা 

উপৌসথ- উপবাস শব্দ থেকে উপোসথ শব্দের উৎপত্তি । প্রতি অষ্টমী, অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে উপোসথ 
পালন করা হয়ে থাকে । উপোসথিকেরা দশ সুচরিত শীল অথবা অষ্টশীল পালন করেন। শীলকে আরও 
শক্তিশালী করতে দান ও ভাবনা অভ্যাস করেন। প্রতিজাগর, গোপাল, নির্ন্থ এবং আর্য উপোসথ ভেদে 
উপোসথ চার প্রকার । 


১৪ মাধ্যমিক পালি 


চন্দমণ্ডলে সস লক্খণ - কথিত আছে, শশক পণ্ডিতের দানের স্মৃতিকে অক্ষয় রাখতে দেবরাজ শক্ত পর্বত রস 
দিয়ে চন্দ্ৰপৃষ্ঠে শশকের চিহ্ন অক্কিত করেন। এজন্য লক্ষ করলে দেখা যাবে চন্দ পৃষ্ঠে যে কালছায়া আছে তা 


অনেকটা শশকের আকৃতিবিশিষ্ট ৷ 
নিগ্রোধমিগ জাতক 

অতীতে বারাণসিষং ব্রহ্মদত্তে রজ্জং কারেন্তে বোধিসত্তো মিগযোনিযং পটিসন্ধিং গণৃহি। সো মাতৃকুচ্ছিতো 
নিক্খস্তো সুবণঁবণৌ অহোসি, অক্থীনি চ অস্স মণিগুল সদিসানি অহেসুং, সিঙ্গানি রজতবণাসি মুখং 
রত্তকম্ঘলপুঞ্জ-বগ্রং, হত্খপাদ-পরিষস্তা লাখা পরিকম্মতা বিঘ, বালধি চমরসস বিষ অহোসি, সরীরং পন অস্স 
মহস্তং অস্সপোত কপৃপমানং অহোসি। সো পঞ্চসত মিগপরিবারো অরঞ্ঞে বাসং কপ্পেসি নামেন 
নিশ্রোধমিগ রাজা নাম। অবিদূরে পন অস্স অঞ্ঞ্ধো পি পঞ্চসত মিগপরিবারো সাখমিগ নাম বসতি, সোপি 
সুবগ্রো'ব অহোসি। 


তেন সমযেন বারাণসিরাজা মিগবধ পসুতো হোতি, বিনা মংসেন ন ভুঞ্জুতি, মনুস্সানং কম্মচ্ছেদং কতা সব্বের 
নেগমে জনপদে সন্নিপাতেতা- দেবসিকং মিগবং গচ্ছতি। মনুস্সা চিন্তেসুং-অযং রাজা অমৃহাকং কম্মচ্ছেদং 
করোতি,যনুন মযং উয্যানে মিগানং নিবাপং বপিত্বা পানীযং সম্পাদেতা বহুমিগে উধ্যানে পবেসেতী দ্বারং 
বন্ধিতা রঞ্ঞেো নিয্যাদেম”তি | তে সবেব উধ্যানে নিবাপতিণং রোপেতা উদকং সম্পাদেত্বা দ্বারং যোজাপেতা 
নাগরে আদায মুগ্গরাদি নানাবুধ- হথা অরএঞা্ঞং পরিসিত্তা মিগে পরিযেসমানা “মজ্ঝে ঠিতে মিগে 
গণ্হিস্সাম”্তি যোজনমত্তং ঠানং পরিক্থিপিতা সংখিপমানা নিগ্রোধমিগ-সাখমিগানং বসনট্ঠান মজ্ঝে কতা 
পরিক্খিপিংসু। অথ নং মিগ্গণং দিস্বা রুক্খগুম্বা দযো চ ভূমিঞ্চ মুগৃগরেহি পহরস্ত্বা মিগ্গণং গহণট্ঠানতো 
নীহারিতা অসিত্তি-ধনু আদীনি আবুধানি উগ্গিরিত্তা মহানাদং নদস্তানং মিগৃগণং উয্যানং পবেসেত়া দ্বারং পিধায় 
রাজানং উপসভ্কমিতা “দেব, নিবদ্ধং মিগবং গচ্ছন্তো অমৃহাকং কম্মং নাসেথ, অমৃহেহি অরএ্ঞতো মিগে 
আনেতা তুমৃহাকং উষ্যানং পুরিতং, ইতো পট্ঠায় তেসং মংসং খাদেখা“তি রাজানং আপুচ্ছিতা পক্কমিংসু । রাজা 
তেসং বচনং সুতা উয্যানে গস্বা মিগে ওলোকেন্তো দ্বে সুবগ্রমিগে দিস্বা তেসং অভযং অদাসি। ততো পট্ঠায পন 
কদাচি সামং আগন্তা একমিগং বিজ্ঝিতী আনেতি, কদাচি অস্স ভত্তকারকো গন্ধা বিজ্ঝিতা আহরতি । মিগা 
ধনুং দিস্বা’ব মরণভযেন তজ্জিত্বা পলাযস্তি, দ্বে তযো পহারে লভিতা কিলমস্তি'পি, গিলানা’পি হোস্তি, মরণং'পি 
পাপুণস্তি ৷ ম্গগণো তং পবস্তিং বোধিসত্তসস আরোচেসি। সো সাখং পক্‌কোসাপেতী আহ-” সম্ম, বহুমিগা 
নস্সস্তি, একংসেন মরিতবের সতি ইতো পট্ঠায় মা কণ্ডেন মিগা বিস্তুম্ত, ধম্মগণ্তিকট্ঠানে মিগানং বারো হোতু; 
একদিবসং মম পরিসায় বারো পাপুণাতু; একদিবসং তব পরিসাযো বারো পাপুণাতু, বারপত্তো মিগো গত্তা 
ধম্মগপ্তিকাষ সীসং ঠপেত্বা নিপৃপজ্জতু; এবং সন্তে মিগা বণিতা ন ভবিস্সন্তী”তি। সো“সাধু”তি সম্পটিচ্ছি। 
ততো পট্ঠায বারপৃপত্তো'ব মিগো গন্তা ধম্মগপ্তিকায গীবং ঠপেতা নিক্লজ্জি। ভত্তকারকো আগন্তা তথ নিপন্নকং 
এব গহেতা গচ্ছতি। 

অথেক দিবসং সাখমিগস্স পরিসায একিস্সা গব্ভিনী মিগিযা বারো পাপুণি । সা সাখং উপসজ্কমিতা- 
“সামি, অহংপি গব্ভিনী পুত্তকং বিজাধিতা দ্বে জনা বারং গমিস্সাম, ময্হং বারং অতিক্কমেহী”তি 
আহ। সো “নসক্কা তব্বারং অঞ্ঞেসং পাপেতুং, তৃং এব তৃয্হং পত্তং জানিস্সসি, গচ্ছাহী”তি 
আহ । সা তস্স সম্তিকা 


২০২১ 


২০২১ 


মাধ্যমিক পালি ১৫ 


অনুগ্গহং অলভমানা বোধিসত্তং উপসঙ্কমিত্বা তং অথং আরোচেসি। সে তস্স বচনং সুতা “ হোতু গচ্ছ তৃং, 
অহং তে বারং অতিক্কমেসসামী”তি সযং গস্ত্বা ধম্মগপ্তিকায সীসং কতা নিপৃপজ্জি। ভত্তকারকো তৃং দিস্বা 
“লদ্ধাভযো মিগরাজা” গপ্তিকায নিপন্নো, ধম্মগণ্ডিকায, কিনু কারণং”তি বেগেন গন্তা রঞ্ঞো আরোচেসি। 
রাজা তাবদেব রথং আবুযূহ মহস্তেন পরিবারেন আগন্ত্বা বোধিসত্তং দিস্বা আহ- “সম্ম মিগরাজ, ন নু মযা তুযহং 
অভযং দিন্নং, কস্মা তং ইধ নিপন্নো”তি?-মহারাজ, গব্ভিনী মিগী আগন্তা মম বারো অঞ্ঞস্স পাপোহীতি 
আহ, ন সক্কা খো পন মযা একস্স মরণদুক্খং অঞ্ঞস্স উপরি পক্খিতুং স্বাহং অত্তনো জীবিতং তস্সা দত়া 
তসসো সম্তিকং মরণং গহেতা ইধ নিপন্নো, মা অঞ্ঞং কিঞ্চি আসকখিখ মহারাজ”তি। রাজা আহ-”সামি, 
সুবগ্রমিগরাজ মযা তাদিসো খস্তি- মেত্রানুদ্দনসম্পন্নো মনুস্সেসু পি সে ন দিট্ঠপুবেবা, তেন তে পসন্নো’স্মি; 
উট্ঠেহি তৃযহঞ্চ তস্সা চ অভযং ধ্্মী”তি ৷ 


দ্বীহি অভযে লব্ধে, অবসেসা কিং করিস্সন্তি নরিন্দা”তি “অবসেসানং পি অভযং ধম্মি সামী”তি । মহারাজ 
এবং’পি উয্যানে যেব মিগা অভযং লভিস্সন্তি, সেসা কিং করিস্সন্তী”তি?- “এতেসংশপি অভযং ধম্মি 
সামী”তি। -“মহারাজ, চতুপ্পদা তাব অভযং লভন্তু, দ্বিজাগণা কিং করিসম্তী”তি। -“এতেসং*পি ধৰ্ম্ম, 
সামী”তি। -“মহারাজ, দ্বিজগৃণী তাৰ অভযং লবিস্সন্তি, উদকে বসস্তা মচ্ছা কিং করিস্সন্তীতি ।- “এতেসং’পি 
অভযং ধম্মি সামী”তি। 


এবং মহাসত্তো রাজানং সব্ব সত্তানং অভযং যাচিতা উট্ঠায় রাজানং পঞ্চেসু সীলেসু পতিট্ঠাপেতা ধম্মংচর 
মহারাজা, মাতাপিতুসু পুত্তধীতাসু ব্রাহ্মণ গহপতিকেসু নেগম জনপদেসু ধম্ময় চরন্তো সমং চরস্তো কাযসস ভেদা 
সুগতিং সগৃগং লোকং গমিসস্সী”তি রঞ্ঞ্ঞো বুদ্ধলীলহায ধম্মং দেসেতা কতিপাহং উষ্যানে বসিতা রঞ্ঞ্ো 
ওবাদাং দত্তা মিগগণ পরিভুতো অরঞ্ঞং পাবিসি। 


সাঁপি খো; মিগধেনু পুপফৃকণিকা সদিসং পুত্তং বিজাধি | সো কীলমানো সাখ মিগস্স সম্তিকং গচ্ছিত । অথ নং 
মাতা তসস সম্তিকং গচ্ছন্তং দিস্বা “পুত্ত, ইতো পট্ঠায় মা এতস্স সস্তিকং গচ্ছ, নিগ্রোধস্স এব সম্তিকং 
গচ্ছেয্যসী”তি ওবদত্তি ইমং গাথং আহ- 

নিশ্লোধ এব সেবেয্য, ন সাখং উপসংবসে, 

নিগ্োধস্মিং মতং সেয্যো যঞ্চে সাখম্মিং জীবিত’স্তি । 


ততো পট্ঠায় চ পন অভয-লদ্ধকা মিগা মনুস্সানং সস্সানি খাদস্তি। মনুস্সা “লদ্তাভযা ইমে মিগা”্তি 
পহরিতং বা পলাপেতৃং বা ন বিসহস্তি। তে রাজজ্গণে সন্নিপতিতা রঞ্ঞো তং অওং আরোচেসুং। রাজা “মযা 
পসন্নেন নিগ্রোধামিগরাজস্স বরো দিন্নো, অহং রজ্জং জহ্য্যং ন চ তং পটিযঞএ৪ং গচ্ছথ, ন কোচি মম; 
বিজিতে মিগে পহরিতুং লভতী”তি। নিগ্রোধামিগ তং পবত্তিং সুত্তাং মিগৃগণং সন্নিপাতেত্া, “ইতো পট্ঠায় 
পরেসং সস্সং খাদিতৃং ন লভথা”তি মিগে বারেতা মনুস্সানং আরোচাপেসি- “ইতো পট্ঠায় সস্সকারকা 
মনুস্সা সসৃস রকখনখং বতিং মা করোস্ত, খেত্তং পন আবিষ্ধিতা পন্ন সঞ্ঞ্ং বন্ধন্ত"তি। ততো পট্ঠায কির 
খেত্রেসু পণ্রবন্ধন-সএএ৪ং উদাদি। ততো পট্ঠায় পগ্র - সঞ্ঞং অতিক্কমনক- মিগো নাম নথি অযং কির 
নেসং বোদিসত্তো লদ্ধ-ওবাদো। 


এবং মিগ্গণং ওবদিতা বোধিসত্তো যাবতাযুকং ঠতা সদ্ধিং মিগেহি যথাকম্মং গতো। রাজাপি বোধিসত্তস্স 
ওবাদে ঠতা পুঞ্ঞানি কতা যথাকম্মং গতো। 


১৬ মাধ্যমিক পালি 


সারমর্ম 


অতীতে বারাণসীরাজ ব্ৰহ্মদত্তের রাজত্বকালে বোধিসত্ত মৃগকুলে জন্মগ্ৰহণ করেন ক্রমে নিগ্নোধমৃগ নামধারণ 
করে পাচশত মৃগের অধিপতি হন ৷ পাশে শাখামৃগ দলপতিরও পাঁচশত মৃগ ছিল। রাজার তৃষ্টি বিধানের জন্য 
একদিন গ্রামবাসীরা বনের সমস্ত মৃগ তাড়িয়ে এনে রাজার উদ্যানে আবদ্ধ করল। এ খবর পেয়ে রাজা উদ্যানে 
মৃগ দেখতে এলেন। রাজা সুদর্শন দুটি মৃগপতিকে হত্যা না করার জন্য বলে দিয়ে চলে গেলেন একদিন 
রাজার পাচক হরিণ বধ করতে এসে নিগ্রোধমূগকে যৃপকান্ঠে পতিত দেখে এ খবর রাজাকে জানাল। রাজা 
এসে ঘটনা জানতে চাইলে বোধিসন্তু বললেন, গর্ভিণী শাখামৃগী তার জীবন রক্ষার জন্য তীর নিকট প্রার্থনা 
করে। অথচ পালা অনুযায়ী সেদিন গর্ভিণী মৃগীর বধ্যস্থানে গিয়ে পড়ে থাকার কথা। বোধিসত্ত প্রাণ দিতে 
কাউকে পাঠাতে পারেন না। তাই গর্ভিণী মৃগীর জীবন রক্ষার্থে নিজে বধ্যস্থানে এসে উপস্থিত হলেন । রাজা 
বোধিসত্তের কথা শুনে অভিভূত হলেন। শুধু পশু কেন মানব কুলেও এরুপ মহন্ত বিরল। বোধিসত্তের ত্যাগে 
মুগ্ধ হয়ে রাজা নিগ্রোধমূগ এবং গর্ভিণী মৃগী উভয়ের জীবনের জন্য অভয় দিলেন । কিন্তু বোধিসত্ব যূপকাষ্ঠ 
থেকে উঠলেন না । তিনি রাজার নিকট ক্রমে সকল মৃগ, স্থলচর, জলচরসহ সমস্ত প্রাণীর জন্য অভয়দান 
গ্রহণ করে উঠলেন। পরে রাজাকে বোধিসত্ত পঞ্চশীলে প্রতিষ্ঠিত করেন ৷ সর্বজীবে দয়া যে মহৎ গুণ বোধিসত্ত 
রাজাকে এ ধর্মবাণীতে উদ্বুদ্ধ করেন। সেদিন থেকে রাজা প্রাণিহত্যা হতে বিরত হয়ে ধর্মময় জীবন যাপন করেন। 


উপদেশ : সর্বজীবের প্রতি মৈত্রী ও করুণা প্রদর্শন করা মহৎ গুণ । 
শব্দাৰ্থ 


ইত্যাদি, যোজনমত্তং- যোজনপ্রমাণ, আপুচ্ছিত্বা- জিজ্ঞেস না করে, কিলমস্তি- কষ্ট পেয়ে, পক্কোসাপেতা- 
ডেকে, নিপ্পজ্জতু- নিপতিত হবে, অতিক্কমেহি- অতিক্রম করুন, ভত্তকারকো- পাচক, মরণদুক্খং- মৃত্যু দুঃখ, 
খন্তি মেত্তানুদ্দয- ক্ষান্তি, মৈত্রী ও দয়া; চতুপৃপদা- চতৃষ্পদ, দম্মি- দিচ্ছি, সবব সত্তানং- সকল সত্ভুকে, 
পুপ্ফকণিকা- ফুলের কণিকা, ওবদন্তি- উপদেশ প্রদান করে, উপসংবসে- এক সাথে বাস, ন বিসহং- 
অসমর্থ । 


বপুপথ জাতক 

অতীতে কাসীরট্ঠে বারাণসিবং ব্ৰহ্মদত্তে রজ্জং কারেস্তে বোধিসন্তো সবাহকুলে পটিসনিধং গহেতা 
বযপ্পত্তো পঞ্চহি সকটসতেহি বণিজ্জং করোস্তো বিচরতি। সো একদা সট্ঠিযোজনিকং মুরুকস্তারং 
পটিপজ্জি ৷ তস্মিং কন্তারে সুখমবালিকা মুট্ঠিনা গহিতা হখে ন তিট্ঠতি, সুরিযুগ্গমনতো পট্ঠায 
অঙ্গাররাসি বিষ উণ্হা হোতি, ন সন্কা অক্কমিতুং, তস্মা তং পটিপজ্জন্তা দার্দকতেল তঙুলাদীনি 
সকটেহি আদায রত্তিং এব গত্বা অরুণুগ্গমনে সকটানি পরিবস্তং কতা মথকে মণ্ডপং কারেতবা 
কালস্স এব আহারকিচ্চং নিট্ঠপেতৃা ছাযায নিসিন্না দিবসং খেপেতা অথং গতে হোতি, 
থলনিযামকো নাম লদ্ধৃং বট্টতি, সো তারটক সঞ্ঞায সঘং তারেতি। সো’পি সখবাহো 
তস্মিংকালে ইমিনা’ব নিযামেন তং কন্তারং গচ্ছন্তো একুন সট্ঠিযোজনানি গত্বা “ইদানি একরত্তেন এব 
মনুকন্তরা নিক্খমনং ভবিস্সতী”তি সাযমাসং ভুঞ্জিত্বা সববং দার্দকং খেপেতা সকটানি যোজেতা 


২০২১ 


মাধ্যমিক পালি দ্‌ 


পাযাসি। নিযামকো পুরিম- সকটে আসন্দিং সম্তরাপেত্বা আকাসে তারকা ত্তলোকেন্তা “ইতো পাজেথ”তি 
বগমানো নিপজ্জি। 


সো দীগং অদ্ধানং অনিদ্দাযনুভাবেন কিলস্তো নিদ্দং ওক্কামি, গোণে নিববত্তিতা আগতমগৃগ এব গণ্হত্তে ন 
অঞ্ঞাসি। গোণ সব্বরত্তিং অগমংসু ৷ নিযামকো অনুণগৃগমন বেলায পবুদ্ধো নক্খত্তং ওলোকেত্তা সকটানি 
নিবত্তেথ “নিবত্তেথা”তি আহ ৷ সকটনি পটিপাটিং কারোস্তানং যেব অরুণো উগৃগমনো মনুস্সা “হিষ্যো অমহাকং 
নিবিট্ঠ খন্ধবারট্ঠানং এব এতং দারুকং' পি নো খীণং ইদানি অমৃহা নট্ঠ”তি সকটানি মোচেতা পরিরভ্তকেন 
ঠপেতা মথকে মণ্ডপং কতা অন্তনো অন্তনো সকটসৃস হেট্ঠা অনুসোচেন নিপজ্জিংসু। 

বোধিসত্তো “মযি বিরিযং ওস্সজন্তে সবেব বিনস্সিস্সন্তী”তি পাতো সীতল বেলাযং এব অহিণ্ডতো একং 
গাহাপেতা তং পদেসং খণাপেসি। সট্ঠিহথট্ঠানং খণিংসু। এত্তকং ঠানং খনিতবা পহ্রস্তানং কুদ্দালো হেট্ঠা 
তব্বং”তি ওতরিতা পাসাণে ঠিতো ওনমিতা সোতং ওদহিতা সন্দং আবজ্ঞেন্তো হেট্ঠা উদকস্স পবত্তন-সন্দং 
সুত্বা উত্তরিতা চলপট্ঠকং আহ- “তাত, তথা বিরিয়ে ওসট্ঠে সবেৰ বিনস্সিস্সামীগতি তং বিরিযং 
অনোস্সজিতা ইমং অযকূটং গহেতা আবতং ওতরিতা এতস্মিং পাসাণে পহারং দেহী”তি। সো তস্স বচনং 
সম্পটিচ্ছিত্বা, সবেবসু বিরিষং ওস্সজ্জিত ঠিতেসু"সি বিরিষং অনোস্সজিতা ওতরিতা পাসাণে পহারং অদাসিং। 
পাসাণো মন্ত্রে ভিন্ধিত্বা হেট্ঠা পতিতা সোতং সন্নিরুমিহতা উট্ঠাসি। তালক্খনধপৃপামানা উদকবট্টি উগ্গঞ্চি । 
সব্বে পানীযং পিবিত্বা নহাযিংসু। অতিরেকানি অক্খযুগাদিনী ফালেতা যাগুভত্তং পচিতা ভূর্জিতা গোণে চ 
ভোজেত্তী সূরিয়ে অথং গতে উদকাবাটসমীপে ধ্বজং বন্ধিতা ইচ্ছিট্ঠানং অগমিংসু। তে তথ ভণ্ডং বিক্কিণিতা 
দিগুণং চতুগৃগুণং ভোগং লভিতা অত্তনো বসনট্ঠানং এব অগমিংসু। তে তথ যাবতযুকং ঠতা যথাকম্মং গতা। 
বোধিসত্তো”পি দানাদীনি পুঞ্ঞানি কতা যথাকম্মং এব গতো। 

সারমর্ম 

অতীতে কাশীরাজ্যে ব্রহ্মদত্তের রাজতৃকালে বোধিস্ত সার্থবাহকুলে জন্মগ্রহণ করেন। তিনি বয়ঃপ্রাপ্ত হয়ে 
পাচশত শকট নিয়ে নানা স্থানে বাণিজ্য করতেন। একবার তিনি ষাট যোজন পরিমিত মরুকান্তার অতিক্রম 
করে বাণিজ্যের উদ্দেশ্যে যাত্রা করেন। তারা দিনের বেলায় উষ্ণতা নিবারণের জন্য তাবু খাটিয়ে বিশ্রাম নিতেন 
এবং রাতের বেলায় পথ অতিক্রম করতেন ৷ আকাশের নক্ষত্র দেখেই দিক নির্ণয় করে চলতেন। এভাবে যেতে 
যেতে আর মাত্র এক যোজন পথ বাকি আছে। সে রাতের শেষে তারা লোকালয়ে পৌছার কথা ৷ তাই শেষ যাত্রা 
করলেন ৷ পথে নিয়ামক ঘুমিয়ে পড়লেন ৷ গরুগুলো পথ পরিবর্তন করে উল্টোপথে সারা রাত চলল । নিয়ামক 
হঠাৎ ঘুম থেকে জেগে শকট থামালেন। কিন্তু তখন রাত ভোর হয়ে গেল। সকলে নিজ নিজ শকট খুলে তাবু 
পেতে নিল। খাদ্য কিছু থাকলেও পানি পাবে কোথায়? তাই বোধিসত্ত সকালের শীতল হাওয়ায় বের হলেন 
জলের সনধানে। তিনি এক জায়গায় দর্ভতৃণ দেখে মাটির নিচে জল আছে কিনা অনুচরদের মাটি খনন করতে 
নির্দেশ দিলেন। মাটির তলদেশে পাওয়া গেল বিরাট পাষাণখড । এটাকে ভেদ করার জন্য তিনি অনুচরদের 
মধ্যে বীর্য উৎপাদক শক্তি যোগালেন আঘাতের পর আঘাতে পাষাণ ফেটে জল বের হল । সকলে ইচ্ছামত জল 
ব্যবহার করে প্রাণরক্ষা করল। 

উপদেশ ঃ বীর্যের মাধ্যমে সকল বাধা অতিক্রম করা যায়। 

ফর্মা-৩, পালি-৯ম-১০ম 


১৮ মাধ্যমিক পালি 


শব্দাৰ্থ 

থলনিযামকো- স্থলপথ নির্দেশক, উণ্হা- গরম; দারুকান- কাষ্ঠ দ্বারা; তারক- সঞ্ঞায়- নক্ষত্র দেখে, 
মনুকস্তরা- মরুভূমি; অনিদ্ধাযেন- অনিদ্রায়, অরুণোগৃগমনো- অরুণোদয়, দববতিণ- দর্ভর্তৃণ; কৃদ্দালং- কোদাল, 
ওস্সজিংসু-প্রয়োগ করল, উগ্গঞ্ছি- উতিত হল; অথং গতো- অন্তগতে। 


টীকা 


তারকসঞ্ঞা- সমুদ্রে কিংবা মবুকান্তারে সেকালে গমনের উপায় ছিল তারকা সম্পকির্ত জ্ঞান। নিয়ামকগণ 
ছিলেন এ জ্ঞানে পারদর্শি। রাত্রে আকাশের নক্ষত্র দেখে তারা সমুদ্র কিংবা মরুকান্তা পথ নির্দেশ করতেন। 


অতীতে বারাণসিষং ব্রহ্মদত্তে রজ্জং কারেস্তে বোধিসত্তো হিমবস্তপদসে রুক্খকোট্ঠক সকৃণো তুতা নিববত্তি। 


অথ একসৃস সীহস্স মংসং খাদস্তস্স অট্ঠি গলে লগৃগি, গলো উদ্ধমাধি, গোচরং গণৃহিতং ন সক্কোতি। খরা 
বেদনা বত্তস্তি। 


অথ নং সো সকুণো গোচরপসুতো দিষা সাখায় নিলীনো “কিং তে সম্ম দুক্খং”তি পুচ্ছি। সো তাং অন্তনো 
আচিক্খি, “অহং তে সম্ম এতঙ অট্ঠিং অপনেয্যং, ভযেন পন তে মুখ ন পবিসিতুং বিসহামি, খাদেষ্যাসি 
মং”তি। 


“মা ভাষি সম্ম, নহিং তাং খাদামি জীবিতং মে দেহী”তি। সো “সাধু”তি পসসেন নিপজ্জাপেত্বা কো জানাতি কিং 
পি এসা করিস্সতী”তি চিন্তেত্বা যথা মুখং পিদহিতুং ন সন্কোতি তথা তস্স অধরোট্ঠে চ উত্তরোট্ঠে চ দণ্ডকং 
ঠপেতৃ মুখং পৰিসিতা অট্ঠিকোটিং তুণ্ডেন পহরি। অট্ঠি পতিতা গতং। 

সো অট্ঠিং পাতেতা সীহস্স মুখতো নিক্খমন্তো দণ্ডকং তুডেন পহরিত্বা পাতেন্তো নিক্খমিত্বা সাখাগ্গে 
নিলীঘি। সীহো নীরোগো হত্বা এক দিবসং বনমহিসং বধিতা খাদতি। সকুণো “বিমংসিস্সামিক নং'তি তস্স 
উপরিভাগে সাখায নিলীযিতা তেন সদ্ধিং সলাপান্তো পঠমং গাথং আহ- 
অকরমংসে তে কিচ্চং যং বলং অহ্রবমৃহমে, 

মিগরাজ নমো ত্যথু, অপি কিঞ্চি লভামসে। 

তং সুত্তা সীহো দুতিয গাথং আহ- 

মম লোহিত ভক্খস্স নিচ্চং লুদ্দানি কুব্বতো, 

দস্তম্ভৱগতো সম্তো তং বহুং যং কিঞ্চি জীবসী’তি। 

তং সুত্বা সকুণো ইতরো দ্বে গাথা অভাসি- 

অকতঞ্ঞা্ং অকত্তারং কতস্স অপ্পটিকারকং 

যম্মিং কতঞ্এুতা নথি নিরখা তস্স সেবনা। 

যসস সম্মুখচিন্নেন মিত্তধম্মো ন লভতি; 

অনুসুয্যং অনকৃকোসং সনিকং তম্হা অপক্কমে”তি। 

এবং বড়া সো সকুণো পক্কামি। 


২০২১ 


২০২৪ 


মাধ্যমিক পালি ১৯ 


সারমর্ম 


অতীতে বারাণসীতে ব্রহ্মদত্তের রাজতৃকালে বোধিসত্ত কাঠঠোকরা পাখিরুপে জন্ম নিয়ে হিমবস্ত প্রদেশে বাস 
করতেন। একদিন এক সিংহ গলায় হার ফুটে অসীম যন্ত্রণায় ভুগছিল। বোধিসত্তু সিংহের যন্ত্রনা দেখে তাকে 
সাহায্য করতে এলেন। সিংহের অনুরোধে কৌশলে বোধিসত্ত তার লম্বা ঠোট দিয়ে গলার হাড় বের করে 
আনলেন ৷ সিংহ মৃত্যুর হাত থেকে রক্ষা পেল। 


কিছুদিন পর সিংহ এক বন্য মেষ মেরে খাচ্ছিল। বোধিসত্তু পাশের গাছে বসে সিংহকে পরীক্ষা করার জন্য 
প্রতিদান হিসেবে কিছু খাবার চাইলেন ৷ কথা শুনে সিংহ রেগে গেল এবং বলল, তার গলায় মাথা ঢুকিয়ে বের 
হতে পেরেছে সেই সৌভাগ্য । এর চেয়ে প্রতিদান আর কি আছে? একথা শুনে বোধিসত্তু তার সঙ্গা ত্যাগ করে 
চলে গেলেন। 


উপদেশ £ যে উপকারীর উপকার স্বীকার করে না তার সঙ্গ ত্যাগ করা উচিত। 
শব্দার্থ 
খাদন্তস্স- খাবার সময়; উদ্ধৃমায়ি- ফুলে উঠল; গোচর পসুতো- খাদ্যান্বেষণে; আচিক্খি- জিজ্ঞেস করলেন, 


নিপজ্জাপেতা- শোয়ায়ে, তূডেন- ঠোঁট দ্বারা, নিক্থমিতা- বের হয়ে, নিলীযিত্বা- লীন হয়ে, অকরমহসে- 
করেছি, অহ্বমহসে?- স্মরণ হয় কিঃ, দন্তস্তরতো- দাতের ভিতর গমন, অকতএ২এ- অকৃতজ্ঞ, 


বিবথা- নিরর্থক । 

অতীতে বারাণসিযং ব্রহ্মদত্তে রজ্জং কারেস্তে রোধিসত্তো কুরুজ্ঞামিগো হুত্বা অরঞ্ঞে একস্স সরস্স অবিদূরে 
একস্মিং গুম্বে বাসং কপৃপেসি। তস্সেব সরস্স অবিদূরে একস্মিং রুক্খগৃণে সতপত্তো নিসীদি, সরস্মিং পন 
কচ্ছপো বাসং কপৃপেসি। এবং তে অযো’পি সহাযা অঞ্ঞমঞ্ঞং পিযসংবাসং বসিংদু। 


অথ একো মিগলুদ্দকো অরএঞ্ঞে চরস্তো পানীযতীথে বোধিসত্তস্স পদবলঞ্জং দিস্বা লোহনিগল সদিসং 
বদ্ধমযং পাসং ওড্‌ড্তো অগমাসি। বোধিসত্তো পানিযং পাতং আগতো পঠম যামে যেব পাসে বন্িতা বদ্ধরবং 
রবি। তসস তেন সদ্দেন রুকখতো সতপত্তো উদকতো চ কচ্ছপো আগনত্ত্বা “কিনু খো কাতব্বং”তি মন্তযিংসু। 
অথ সতপত্তো কচ্ছপং আমন্তেতা “সম্ম, তব দস্তা অথি, তং ইমং পাসং ছিন্দথ, অহং গন্তা যথা সো নাগচ্ছতি 
তথা করিস্সামি। এবং অমৃহেহি দ্বীহি'পি কতপরক্কমেন সহাযো নো জীবিতং লভিস্সতী”তি ইমং অং 
পকাসেন্তো পঠমং গাথং আহ- 

ইংঘ বদ্ধমযং পাসং ছিন্দ দত্তেহি কচ্ছপ, 

অহং তথা করিস্সামি যথা নেহিতি লুদ্ধকো’তি। 

কচ্ছপো চম্মবরত্তং খাদিতুং আরভি। সতপত্তো লুদ্দস্স বসনগামং গতো। লুদ্দো পচ্চুসকালে যেব সত্তিং গহেত়া 
নিক্খমি। সকুণো তসৃস নিক্খমনং ভাবং এত্ত বসিত্বা পক্খে পপৃপোঠেত্া তং পুরেদারেন নিক্থমন্তং মুখে 
পহরি। 


২০ মাধ্যমিক পালি 


লুদ্দো কালকরী সকুণেন অমৃহি পহটো” তি নিবত্তিত্বা থোকং সযিতবা পুন সভিং গহেতা উট্ঠাসি। সকুণো “অযং 
পঠমং পুরেদ্বারেন নিক্থন্তো, ইদানি পচ্ছিমদ্বারেন নিখমিস্সতী”তি এতা পচ্ছি-গেহে নিসীদি। 


লুদ্দো’পি পুরেদ্বারেন নিক্খমস্তেন কালকন্ী সকুণো দিটঠো, ইদানি পচ্ছিম-দ্বারেন নিক্খমি, সকুণো পুন বসিতা 
গন্তা মুখে পহরি। 

লদ্দো পুন পি কালকন্ী সকুণেন গহতো “ন মে এস নিক্খমিতুং দেতী”তি নিব্বত্তিত্বা যাব অরুণুগ্গমনা সাধিত 
অরুণবেলায় সত্তিং গহেতা নিক্খমি। সকুণো বেগেন গন্তা “লুদ্দো আগচ্ছতী”তি বোধিসত্তসূস কথেসি। তস্মিং 
খণে কচ্ছপেন একমেব বদ্ধং ঠপেতা সেসবরতা খাদিতা হোস্তি দস্তা পন অস্স পতনাকারপৃপত্তা জাতা মুখং 
লোহিত-মক্খিতং ৷ বোধিসত্তো লুদ্দপুত্তং সত্তিং গহেতা অসনিবেগেন আগচ্ছন্তং দিস্বা তং বদ্ধং ছিন্দিতা বনং 
পাবিসি। সকৃণো বুক্খগৃগে নিসীদি। কচছপো দুব্বলতা তথেব নিপজ্জি। লুদ্দো কচ্ছপং পসিববকে পক্থিপিতা 
একস্সিং খণুকে লগৃগেসি ৷ 


বোধিসত্তো নিব্বস্তিতা ওলোকেন্তো কচ্ছপস্স গহিতভাবং এতা “সহাযস্স জীবিতদানং দসৃসামী”তি দুববলো 
বিষ হুতা লুদ্দসূস অন্তানং দসেসি। সো দুববলো এস ভবিস্সতি, মারেস্সামিংতি সন্তিং আদায অনুবন্ধি। 
বোধিসত্ো নাতিদূরে নচ্চাসন্নে গচ্ছন্তো তং আদায অঞ্ঞ্ঞেন মগৃগেন বাতবেগেন গন্তা সিক্ঞোন পসিব্বকং 
নিক্খিপিতা ভূমিযং পাতেতা কচ্ছপং নীহরি। সতপত্তো’পি বুক্খে ওতরি। 


বোধিসত্তো ছিন্নংপি ওবাদং দদমানো “অহং তুমৃহে নিস্সায জীবিতং লভিং, তুমৃহেতি'পি সহাযস্স কত্তববং 
মযহং কতং, ইদানি লুদ্দো আগন্তা তুমৃহে গণ্হেয্য, তস্মা সম্ম, সতপত্তো তং অত্তনো পুত্তকে গহেতা অঞ্ঞথ 
যাহি, তৃং হি সম্ম কচ্ছপ উপকং পাবিসী”তি আহ। তে তথা অকংসু। 


কচ্ছপো পাবিসি বারিং কুরুজ্গো পাবিসি বনং, 


সতপত্তো দুমগ্গমূহা দূরে পুত্তে অপানযী’তি। 


লুদ্দো তং ঠানং আগন্ত্ব কঞ্চি অপ্স্সিতা ছিন্ন পসিব্বকং গহেতা দৌমনস্সপ্পত্তো অন্তনো গেহং অগমাসি। তে 
পি তযো সহাযা যাবজীবং বিস্সাসং অচ্ছিন্দিতা যথাকম্মং গতা। 


সারমর্ম 


অতীতে বারাণসীরাজ বন্দদত্তের রাজতৃকালে বোধিসত্ত কুরঙ্গমৃগ কুলে জন্ম নেন। তারা ছিলেন তিন বন্ধ। 
কুরজ্ঞা মৃগ, শতপত্র বক ও কচ্ছপ। একদিন এক ব্যাধের জালে বোধিসত্ত দৈবাৎ আবদ্ধ হন। শতপত্র এবং 
কচ্ছপ একত্ৰিত হয়ে বন্ধূর প্রাণ রক্ষায় তৎপর হল। কচ্ছপকে জালের রশি কাটতে দিয়ে শতগত্র ব্যাধের 
ঘরের চালে গিয়ে বসে রইল । ঘুম ভাঙ্গার সাথে সাথে ব্যাধ শিকারের জন্য বের হলেই শতপত্র উড়ে গিয়ে 
ব্যাধের নাকে মুখে আঘাত করে। ব্যাধ এতে কুলক্ষণ ভেবে আবার বিছানায় গিয়ে শুয়ে পড়ল। কিছুক্ষণ পর 
ব্যাধ ঘরের পেছনের দরজা দিয়ে বের হতে গেলে শতপত্র বক আবার আঘাত করে । তাতেও অমজ্ঞাল হবে 
ভেবে ঘরে ঢুকল ৷ অরুণ উদয়ে ব্যাধ উঠে শিকারের উদ্দেশ্যে বের হল। 


২০২১ 


২০২৪ 


মাধ্যমিক পালি ২১ 


এদিকে শতপত্র বক দ্রুত উড়ে দিয়ে বন্ধদের একথা জানল । কচ্ছপ প্রাণপনে রশি কাটতে কাটতে ক্লান্ত ও 
অবসন্ন হয়ে পড়ল। তার মুখ রক্তাক্ত হয়ে গেল। ইতোমধ্যে ব্যাধ এসে পড়লে অবশিষ্ট বন্ধন ছিন্ন করে 
বোধিসত্ত বনে পলায়ন করলেন ব্যাধ দৃশ্যটি দেখতে পেল। সে কচ্ছপটিকে থলিতে নিয়ে গাছের ডালে রেখে 
বোধিসত্তের দিকে ধাবিত হল। ব্যাধ অনেক দূর চলে গেলে বোধিসত্তু তড়িৎ বেগে ফিরে এসে বন্ধু কচ্ছপকে 
থলি থেকে মুক্ত করে জলাশয়ে চলে যেতে বলল । শতপত্রকে সপরিবারে পলায়ন করতে বলে নিজেও গভীর 
কাননে চলে গেলেন। 


উপদেশ ঃ বিপদে বন্ধূর পরিচয় হয়। 
শব্দার্থ 


সরস্স - সবোবরের; অরএ্ঞ-বনে; পদবলঞ্জ- পদচিহ্ন, লোহনিগল- লৌহনিগড়, কতপক্কমেন- কৃত পরাক্রম 
দ্বারা, লুদ্দকো- ব্যাধে, ওড্‌ডেত্বা- বিস্তার করে, বদ্ধরবং- বন্ধন রব; ইং - এস, চম্মরজ্জুং - চর্মরজ্জু; 
নিকটে নয়, অঞ্ঞথ- অন্যত্র, ছিন্পসিববকং- ছিন্নথলি। 


টীকা 


কালকগ্রিসকুণো- সুদূর অতীত হতে বর্তমানকাল অবধি বিচার বিদ্যমান। এ সংস্কারজাত বোধ থেকে মানুষ 
এখনও পরিত্রাণ পায়নি । কালক বা কুলক্ষণে পাখি হয়ে শতপত্র বক মানুষের এ দুর্বলতাকে কাজে লাগাল । 
শতপত্র বার বার ব্যাধকে শিকার সংগ্রহে বিলম্ব ঘটায় । তাতে বোধসত্ের জীবন রক্ষা পায়। 


ফল জাতক 


বণিজ্জাং কারেন্তো। একস্মিং কালে মহাবন্তনি অটবিং পড়া অটবীমুখে ঠড়া সবেব মনুসূসে সন্নিপাতেতা 
“ইমিস্সা অটবিযা বিসরুক্থা নাম হোত্তি যেব, পুবেব তৃমৃহেতি অপরিভূতং যং কিঞ্চি পত্তং বা ফলং বা মং 
অপরিপুচ্ছিতা মা খাদিথা”তি আহ। 


তে “সাধু"তি সম্পটিচ্ছিত্বা অটবিং ওতরিংসু ৷ অটবীমুখে চ একস্মিং গামদ্বারে বিসফলরুক্‌খো নাম অখি। 
তস্স খন্ধ সাখা পলাস পুপ্ফকানি অস্বসদিসেনেব হোস্তি, ন কেবলং বগ্রসষ্ঠ নিতোবগ্র গন্ধরসেহি পি অসস 
আম পক্কানি ফলানি অম্বফল সদিসানি এব খাদিতানি পন হলাহল বিসং বিয তং খণং যেব জীবিতক্খযং 
পাপেতি। পুরতো গচ্ছন্তা একচ্চে লোল পুরিসো- “অম্ববুক্থা অযং'তি সঞ্ঞায় ফলানি খাদিংসু, একচ্চে 
সথবাহ পুচ্ছিত্তা এব খাদিস্সামা”তি হখেন গহেতা অট্ঠংসু। তে সথাবাহে আগতে “অয্য ইদানি ফলানি 
খাদামা”তি পুচ্ছিংসু ৷ 


বোধিসত্তো “নাযং অম্বনুক্খো’তি” কিংফলরুক্‌খো নাম এস ন অন্বরুক্খো, মা খাদিথা”তি বারেতা যে খাদিংসু 
তে’ পি বমাপেতা চতুমধুরং আরোগে অকাসি। 


২২ মাধ্যমিক পালি 


পুবেব পন ইমস্নিং বুক্খমুখে মনুস্সা নিবাসং কপ্‌পেত়া অম্বফলানী’তি ইমানি বিসফলানি খাদিতা জীবিতকখযং 
পাপুণন্তি । পুনদিবসে গামবাসিনো নিক্খমিতা মত মনুস্সে দিস্বা সকটং গহেত়া গচ্ছন্তি । 

তে তং দিবসং'দি নিগমনকালে যেব মযহং বলিবদ্দা ভবিসৃসন্তি মযহং সকটং মযং ভণ্ডণং’তি বেগেন তং 
পুচ্ছিংসু। তে “মযহং ন জানাম সখবাহ জেট্ঠকো নো জানাথা”তি অহংসু। মনুস্সা বোধিসত্তং পুচ্ছিংসু “পণ্ডিত 
কিং ইতিকতা ইমস্স রুক্খস্স ন অস্বরকৃখ তং অঞ্ঞাসী”তি ৷ সো '্বীহি কারণেহি অঞ্ঞাসিং'তি বতা ইমং 
গাথং আহ- 

‘নাযং বুকখো দূরাবুহো ন*পি গামতা আরকা, 

আকারেন জানাসি নাযং সাধুফল দুমো"তি, 

মহাজনস্স ধম্মং দেসেতা সোথি গমনং গতো। 


সারমর্ম 


বারাণসীরাজ ব্ৰহ্মদত্তের সময় বোধিসত্ শ্রেষ্ঠীকুলে জন্মগ্রহণ করেন ৷ বয়পপ্রাপ্ত হলে তিনি তার পিতার পাচশত 
শকট ও অনুচর নিয়ে বাণিজ্যে বের হন ৷ পথে পড়ল এক বন ৷ রোধিসত্ব সকল অনুচরদের ডেকে সে অরণ্যের 
কোন ফল না খেতে নিষেধ করেন । কারণ, এতে তাদের বিপদ হতে পারে । কিন্তু কয়েকজন লোভী অনুচর 
তার নিষেধ অমান্য করে আম্রফল ভেবে কিমফল খেয়ে নিল। বোধিসত্ত এ কথা জেনে ওষধ প্রয়োগে তাদেরকে 
বমন করালেন এবং চতুর্মধু খাইয়ে দিয়ে সুস্থ করে তুললেন। 


পূর্বে অন্যেরা সে গাছের নিচে বসে আমফল ভেবে বিষফল খেয়ে মৃত্যুবরণ করে। পরদিন গ্রামবাসীরা এসে 
সকলকে মৃত দেখে তাদের মালামাল নিয়ে গ্রামে ফিরে যেত। সেদিনও ভোর হওয়ার সাথে সাথে গ্রামবাসীরা 
এসে দেখল সবাই জীবিত ও সুস্থ আছে। তারা এ বিষয়ে সার্থবাহ বোধিসত্তুকে জিজ্ঞেস করলেন তিনি 
বললেন, গ্রামের নিকটে ফলভারে নমিত এমন আমগাছ থাকতে পারে না। নিশ্চয়ই এ ফল সুফল নয়। এ 
অভিজ্ঞতা থেকে সকলে মৃত্যুর হাত থেকে রক্ষা পেল। 


উপদেশ ঃ জ্ঞানীর উপদেশ পালন করা উচিত। 
শব্দাৰ্থ 


মহাবভুনি- বড় রাস্তা, অটবী- বন; সন্নিপাতেতা- একত্ৰিত হয়ে; অপরিভুত্তং - অভুক্ত অবস্থায়; অপুচ্ছিতা- 
জিজ্ঞেস না করে; ওতরিংসু- প্রবেশ করল; সঞ্ঞায- মনে করে; হলাহল বিসং - এক প্রকার বিষ; পুরতো - 
পুরোভাগে, লাল পুরিসো - লোভী মানুষ, সথবাহ- নেতা, পাযেত্বা- পান করে; পটিচ্ছন্ন- নিবৃত; ছড্ঢেতা- 
ফেলে দিয়ে; বুক্খো-গাছ। 


মতকভত্ত জাতক 


অতীতে বারাণসিযং ব্রন্মদত্তে রজ্জং কারেন্তে একো তিগ্রং বেদানং পারগু দিসাপামোক্খো আচরিযো ব্ৰাহ্মণো 
“মতকভত্তং দস্সামী'তি একং এলকং গাহাপেত্া অস্তেবাসিকে- “তাত, ইমং এলকং নদিং নেতা মণ্ডেতা 


২০২৪ 


২০২১ 


মাধ্যমিক পালি ২৩ 


আনেথাস্তি। তে“সাধু”তি পটিসুগিতা তং আদায নদিং গন্থা নহাপেতা মণ্ডেতা নদীতীরে ঠপেসুং। সো এলকো 
অন্তনো পুব্বকম্মাং দিস্বা “এবরূপা নাম অজ্ঞ মুচ্চিস্সামী”্তি সোমনস্সজতো ঘট ভিন্দন্তো বিয মহ-হসিতং 
হসিতবা পুন “অযং ব্ৰাহ্মণো” মং ঘাতেত্বা মযা লদ্ধং দুক্খং লভিস্সতী”তি ব্ৰাহ্মণে কারুঞ্ঞং উপ্‌পাদেতা 
মহস্তেনা সদ্দেন পরোদি। 


অথ নং মাণবকা পুচ্ছিংসু “সম্ম এলক, তৃং মহাসদ্দেন হসি চ এব রোদি চ, কেন নু কারণেন হসি, কেন 
কারণেন রোদী”তি? -“তুমেহ মং ইমং কারণং অন্তনো আচরিযস্স সস্তিকে পুচ্ছেয্যথ”তি, তে তং আদায গস্ধা 
ইদং কারণং আচরিযস্স আরোচেসুং। আচরিযো তেসং বচনং সুতা এলকং পুচ্ছি- “কস্মা তৃং এলক হসি, কস্মা 
রোদী”তি। এলকো অন্তনা কতকস্মং জাতিস্সর ঞাণেন অনুস্সরিত ব্রাহ্মণসূস কথেসি- “অহং, ব্রাহ্মণ, পুবেব 
তাদিসো ব মন্তজ্ঝাযক ব্ৰাহ্মণো তুত্বা “মতকভভ্তং দস্সামীগতি এলকং মারেতা অদাসিং, স্বাহং একস্স 
এলকস্স ঘাতিতত্তা একেন উণেসু পঞ্চসু অন্তভাব-সতেসু সীসচ্ছেদং পাপুণিং, অযং মে কোটিযং ঠিতো 
পঞ্চসতিমো অন্তভাবো, স্বাহং অজ্জ এবরূপা দুক্খা মুচ্চিস্সামী'তি সোমনস্স জাতো ইমিনা কারণেন হসিং, 
রোদস্তো পন অহং তাব একং এলকং মারেতা পঞ্চ জাতিসতানি সীসচ্ছেদ-দুক্খং পত্বা অজ্জ তস্মা 
মুচ্চিস্সামীতি, অযং পন ব্ৰাহ্মণো মং মারেতা পঞ্চ জাতিসতানি সীসচ্ছেদ-দুক্খং পতা অজ্ঞ তস্মা 
মুচ্চিস্সামী”তি, অযং পন ব্ৰাহ্মণো মং মারেতা অহং বিষ পঞ্চজাতি সতানি সীসচ্ছেদ-দুক্খং লভিস্সসী*তি তযি 
কারঞ্ঞ্েন রোদিং”তি। -“এলক, মা ভাষি, নাহং তং মারাসাসামী”তি। “ব্রাহ্মণ, কিং বদেসি, তযি 
মারেস্তেপি অমারেস্তে'পি ন সক্কা, অজ্ঞ মযা মরণা মুচ্চিতৃং'তি। -“এলক, মা ভাষি, অহং তে আরক্খং গহেত়া 
তযা সদ্ধিং যেব বিচরিস্সামী”তি। 


“ব্রাহ্মণা অপৃপমত্তকো তব আরকৃখো, সযা কতপাপং পন মহন্তং বলবং”তি। 


ব্ৰাহ্মণো এলকং মুঞ্চিত্বা “ইমং এলকং কস্সচিপি মারেতং ন দস্সামা”্তি অন্তেবাসিকে আদায একেন এব 
সদ্ধিং বিচরি। এলকো বিসট্ঠমত্তো' ব একং পাসণেপিট্ঠং নিস্সায় জাতগুম্বে গীবং উক্খিপিতা প্রানি 
খাদিতুং আরবৃভো। তং খণং যেব তস্মিং পাসাণপিট্ঠে অসনি পতিতা । একা পাসাণ-সকলিকা ছিজ্জিত্না 
এলকস্স পসারিত-গীবায পতিতা সীসং ছিন্দি। মহাজনা সন্নিপতিংসু। তদা বোধিসত্তো তস্মিং ঠানে 
রুক্খ- দেবতা হত্বা নিব্বত্তো। সো পস্সস্তস্্‌স এব তস্স মহাজনস্স দেবতানুভাবেন আকাসে পলঞ্কেন 
নিসীদিতা “ইমে সত্তা এবং পাপস্স ফলং জানমানা অপৃপ এব নাম পাণাতিপাতং ন করেয্য”তি মধুরেন সরেন 
ধম্মং দেসেন্তো ইমং গাথং আহ- 

এবঞ্চে সত্তা জানেয্যুং দুক্খাযং জাতিসম্ভবো, 

ন পাণো পাণিনং হণএ৫ঞ্ঞে, পাণঘাতীহি সোচতী’তি। 

এবং মহাসত্তো নিরযভযেন তজ্জিতা ধস্মং দেসেসি। 


মনুস্সা তং ধম্মদেসনং সুতা নিরযভযভীতা পাণাতিপাতা বিরমিংসু। বোধিসত্তোপপি ধম্মং দেসেত্বা মহাজনং 
সীলে পতিট্ঠাপেতী যথাকম্মং গতো। মহাজনো"পি বোধিসত্তস্স ওবাদে ঠত়া দানাদীনি পুঞ্ঞানি দোবনগরং 
পুরেসি। 


২৪ মাধ্যমিক পালি 


সারমর্ম 


পুরাকালে বোধিসত্তু এক বৃক্ষদেবতা হয়ে জন্মগ্ৰহণ করেন ৷ তখন বারাণসীর রাজা ছিলেন ব্রন্মদত্ত। সে রাজ্যে 
ত্রিবেদজ্ঞ এক ব্রাহ্মণ বাস করতেন। তিনি একদিন মৃতকভত্ত বা মৃতের উদ্দেশ্যে ভাত দেবার জন্য এক ছাগল 
ক্রয় করে এনে শিষ্যদের সেটিকে স্বান ও মালা পরিয়ে আনতে নির্দেশ দেন। আচার্ষের নির্দেশ মত তারা 
সেটিকে স্নান করিয়ে মালা পরালে ছাগলটি প্রথমে এক অষ্টহাসি ও পরে রোদন করল ৷ ছাগলের এদৃশ্য দেখে 
তারা আচার্যকে তা নিবেদন করল । আচার্য ছাগলকে একথা জিজ্ঞেস করলে সে বলল, অতীতে মৃতকভন্ত 
দেবার উদ্দেশ্যে এক ছাগল হত্যা করে তার পাচশত বার মস্তকছেদ হয়েছে। এটি তার শেষ শিরচ্ছেদ। তাই 
সে হেসেছিল। অপর পক্ষে, আচার্ষের প্রাণবধ জনিত পাপে পাচশতবার শিরচ্ছেদ যন্ত্রণা ভোগ করতে হবে । 
তাই সে কীদছিল। 
একথা শুনে ব্রাহ্মণ ছাগলটিকে হত্যা না করে সুরক্ষার ব্যবস্থা করলেন। কিন্তু সেদিনই ছাগলের মৃত্যু ছিল 
অনিবার্ধ। বন্ধনমুক্ত ছাগল পাহাড়ের এক পাষাণে দাড়িয়ে পত্রগুল্ম খাচ্ছিল। এমন সময় পাষাণের উপর 
বজ্ৰপাত হল। বজ্রাঘাতে বিদীর্ণ পাষাণের খণ্ড প্রসারিত ছাগলের গ্ৰীবায় লেগে মস্তক দেহ হতে বিছিন্ন হয়ে 
গেল। এ অদ্ভূত ব্যাপার দেখতে সেখানে বিপুল জনতা সমবেত হল। বৃক্ষ দেবতা বোধিসত্তু বিষয়টি সকলের 
জানার জন্য প্রাণিহত্যার অপকারিতা এবং নরক ভয় উলেখ করে ধর্মদেশনা করেন। তাতে সকলের ধর্মজ্ঞান 
উৎপন্ন হল। 
উপদেশ ঃ প্রাণিহত্যার ফল ভয়াবহ । 
শব্দাৰ্থ 
পারগু- পারদর্শি; অন্তেবাসিকে- শিষ্যদিগকে; এলকং- ছাগল; নাহাপেত্বা- স্নান করিয়ে; পঞ্চজুলকং- পাচ 
আঙ্গুলের রংয়ের চিহ্ন; সোমনস্স- আনন্দ; কানুঞ্ঞং- করুণা; আচরিযসৃস- আচার্ষের; জাতিসৃসর এণ্বাণেন- 
জাতিস্র জ্ঞানের দ্বারা; অনুস্সারিতা- অনুসরণ করে; সীসচ্ছেদং- শিরচ্ছেদ; মুচ্চিস্সামি- মুক্ত হব; রোদিং- 
রোদন করেছিল; আরক্খো- সুরক্ষা; উক্খিপিতা-তুলে; ছিজ্জিতা- ছেদন করে; জাতিসম্ভবো- জন্মান্তরে; 
তজ্জিতা- দেখায়ে; পতিট্ঠাপেতা- প্রতিষ্ঠিত করে। 

অনুশীলনী 


ক. নিচের ঠিক উত্তরের পাশে টিক (৬) চিহ্ন দাও : 
১। কালো ঘসতি ভূতানি’ বাক্যটি কোন জাতকের অন্তৰ্গত ? 


ক. সস জাতক খ. মুলপরিযায জাতক 

গ. বাবেরু জাতক ঘ. সীহচস্ম জাতক 
২। কতজন ব্ৰাহ্মণ কুমার বুদ্ধের নিকট প্রবজ্যা নিয়েছিল ? 

ক. দুশত জন খ. তিনশত জন 


গ. চারশত জন ঘ. পাঁচশত জন 


২০২৪ 


মাধ্যমিক পালি 


৩। 


8। 


৫। 


ড। 


৭। 


৮। 


৯। 


মুল পরিষাষ সূত্ৰ শুনে কারা অৰ্থত্‌ ফল লাভ করেন ? 

ক. ব্ৰাহ্মণেরা খ. শ্রমনেরা 

গ. ভিক্ষুরা ঘ. উপাসকেরা 

বাবেরু বাজে কারা দিকনিশয়কারী কাক এলেছিল ? 

ক. গণকেরা খ. বণিকেরা 

গ. শিক্ষকেরা ঘ. যাজকেরা 

লটুকিক কোথায় প্রসব করেছিল ? 

ক. পার্বত্য ভূমিতে খ.  গোচারণ ভূমিতে 

গ. হত্তীচারণ ভূমিতে ঘ. সমতল ভূমিতে 

বুদ্ধ ভিক্ষুগণকে কি উপদেশ প্রদান করেন? 

ক. দৈহিক শক্তি দেখাতে খ. প্রজ্ঞাশত্তি দেখাতে 

গ. বৈরি হতে ঘ. বৈরিহীন হতে 

সুবণহংস কে ছিলেন ? 

ক. ব্ৰাহ্মণ খ. বোধিসন্ত 

গ. দেবরাজ ঘ. ব্ৰাহ্মণী 

কে দাসীবৃত্তি করে জীবিকা নির্বাহ করত ? 

ক. ব্ৰাহ্মণ খ. ব্ৰাহ্মণী 

গ. কন্যারা ঘ. ব্ৰাহ্মণী ও কন্যারা 

বারাণসীরাজের কোন মহিষীর গৰ্ভে বোধিসত জন্মগ্রহণ করেন ? 

ক. প্রথম মহিষী খ. অগ্রমহিষী 

গ. মধ্যম মহিষী ঘ, কনিষ্ঠ মহিষী 
১০। কুমার ব্ৰহ্মদত্ত বিদ্যাশিক্ষার জন্য কোথায় গিয়েছিল ? 

ক. বারাণসীতে খ. তক্ষশিলায় 

গ. নালন্দায় ঘ. বুদ্ধগয়ায় 


১১। পরিত্যক্ত মালের কিভাবে মালিক হওয়া যায়? 


ক. কার মাল তিনবার ঘোষণা করে খ. না বলে নিয়ে গিয়ে 


গ. নিজের অধিকারে রেখে ঘ. অপরকে জিজ্ঞেস করে 
১২। সস পণ্ডিতের উপদেশ কি ছিল ? 

ক. দান করতে খ. শীল পালন করতে 

গ. ভাবনা করতে ঘ. উপোসথ নিতে 


ফর্মা-৪, পালি-৯ম-১০ম 


২৫ 


২৬ 


মাধ্যমিক পালি 


১৩। গর্ভিণী মৃগী বোধিসত্বের কাছে কি নিবেদন করেছিল ? 


ক. জীবন রক্ষা খ. পালা বদলের 

গ. দলভুক্ত করার ঘ. শাখা মৃগের অভিযোগ 
১৪। বোধিসত্ব কি করে বুঝলেন যে মাটির নিচে পানি আছে? 

ক. তৃণগুল দেখে খ.  গাছগাছড়া দেখে 

গ. মাটি দেখে ঘ. দৈব বলে 
১৫। কে উপকারীর উপকার স্বীকার করে না ? 

ক. অকৃতজ্ঞ খ. কৃতজ্ঞ 

গ. সকৃতজ্ঞ ঘ. কৃতত্ব 
১৬। বোধিসত্বকে মুক্ত করার পরিকল্পনা কে দিয়েছিল ? 

ক. কচ্ছপ খ. সেতপত্ত 

গ. ব্যাধ ঘ. বোধিসত্ত 
১৭। কচ্ছপ দুর্বল ও রক্তাক্ত হল কেন ? 

ক. অসুস্থ বলে খ. জালের রশি কাটতে কাটতে 

গ. সতপত্তের সাথে যুদ্ধ করে ঘ. মৃগের সাথে ঝগড়া করে 
১৮। বণিক বোধিসত্তের কতটি শকট ছিল ? 

ক. ৫০০টি খ. ৬০০টি 

গ. ৩০০টি ঘ. ৪০০টি 
১৯। জ্ঞানীদের উপদেশ মেনে চললে কি হয় ? 

ক. লাভ হয় খ. উপকার হয় 

গ.  অপকার হয় মঙ্গল হয় 
২০। আকাশ থেকে কে ধর্মদেশনা করেন ? 

ক. বৃক্ষদেবতা খ. আকাশ দেবতা 

গ. দেবরাজ ঘ. বোধিসত্ত 
সংক্ষিপ্ত-উত্তর প্ৰশ্ন 


২. সৰ্বভূত নিজেকেও কেন গ্রাস করে ? 
‘মূৰ্খ তোমাদের কৰ্ণছিদ আছে মাত্র, প্রজ্ঞা নেই'- কথাটি কেন এবং কাদের লক্ষ করে বলা হয়েছে? 


২০২১ 


২০২৪ 


uv 
bad 


২৭ 


8. বহুনি নরসীসানি লোমসানি রহানি’ - কথাটির তাৎপর্য কি? 
৫. “নেতং সীহস্স নাদিতং’ - এটি কার উক্তি ? 
৬. সীহচম্ম জাতকের উপদেশ কি ? 
৭.  যুখপতি হত্তীর অনুসারী কত ছিল ? তারা কোথায় বিচরণ করত ? 
৮.  লটুকিক কিভাবে একাচারী হাতির প্রতিশোধ নিয়েছিল ? 
৯. জাতিস্মর জ্ঞান কি ? 
১০. ব্ৰহ্মদত্ত কুমার কে ছিলেন ? তার রাজ্য শাসন কিরুপ ছিল ? 
১১. সস পন্ডিত কে ছিলেন ? তিনি কোথায় জন্মগ্ৰহণ করেন ? 
১২. ন্যাগ্রোধ মৃগের দেহের গঠন কেমন ছিল ? 
১৩. লোকজন বনের মৃগ তাড়িয়ে এনেছিল কেন ? 
১৪. রাজা ব্ৰহ্মদত্ত বোধিসত্তের কোন গুণে মুগ্ধ হলেন ? 
১৫. মরুভূমিতে কখন পথ চলতে হয় ? 
১৬. কাঠঠোকরা পাখির আসল পরিচয় কি ? 
১৭. জবসকুণ জাতকের উপদেশ কি? 
১৮. ব্যাধ কেন দুবার যাত্রা বন্ধ করল ? 
১৯. বোধিসত্ত অনুচরদের কি উপদেশ দিয়েছিলেন ? 
২০. ব্রাহ্মণ কিসে পারদর্শী ছিলেন ? 
২১. একবার প্রাণিহত্যা করে ছাগলের কয়বার শিরচ্ছেদ হয়েছিল ? 
গ. রচনামুলক প্রশ্ন 
১. মুলপরিযায জাতকের সারমর্ম নিজের ভাষায় লেখ। 
২.  'দাম্ভিকতা আধিক্যের লক্ষণ এবং মানবতা গাম্ডীর্যের লক্ষণ'- কথাটি বুঝিয়ে লেখ । 
৩. ‘কালো ঘসতি ভূতানি’ এর তাৎপর্য বুঝিয়ে বল। 
৪.  সীহচম্ম জাতকের কাহিনী নিজের ভাষায় লেখ। 
৫. সীহচম্ম জাতকের মূল উপদেশ মানবের জীবনে কতটুকু প্রতিফলিত হচ্ছে ব্যক্ত কর। 
৬.  বাবেরু জাতকের কাহিনী সংক্ষেপে লেখ ৷ 
৭. বুদ্ধের আবির্ভাবের ফলে অন্য তীর্থিকগণের যে অবস্থার উদ্ভব হয় তা উদাহরণসহ বুঝিয়ে দাও ৷ 
৮.  “একতাই শক্তি’- লটুকিক জাতকের আলোকে প্রমাণ কর। 
৯. “ন ভিক্খবে কেনচি সদ্ধিং বেরং নাম কাতব্বং”- ব্যাখ্যা কর। 


সুবর্ণহংসের পরিচয় কি ? সুবর্ণহংসের দয়ার কথা বর্ণনা কর। 


২৮ 


১১. 


১২. 
১৩. 
১৪. 
১৫. 
১৬. 
৯৭. 
১৮. 
১৯. 
২০. 


২১. 
২২. 
২৩. 
২৪. 


মাধ্যমিক পালি 


উক্তিটি ব্যাখ্যা কর : 

“যং লদ্ধং তেন তুট্ঠব্বং অতিলোভেহি পাপকো ৷” 
রাজোবাদ জাতকের সারমর্ম লেখ ৷ 
বারাণসীরাজের রাজ্য শাসন প্রণালী ব্যাখ্যা কর। 
সস জাতকের কাহিনী সংক্ষেপে লেখ। 

সস পণ্ডিতের দানের মাহাত্ম্য বর্ণনা কর। 
নিগ্রোধমিণ জাতকের কাহিনী নিজের ভাষায় লেখ। 
বণুপথ জাতক নিজের ভাষায় লেখ। 

মরুকান্তার অতিক্রমের সময় বোধিসন্তু কোন বিপদের সম্মুখীন হলেন ? 
জবসকৃণ জাতকের কাহিনী সংক্ষেপে লেখ। 
বুঝিয়ে লেখ ঃ 

“কতএঞ্ঞ অকত্তারং কতস্স অপটিকারকং, 
যস্মিং ন অকতঞ্ঞু নত্তি নিরথ তস্স সেবনা। 
কুরুঙ্গমিগ জাতক তোমার নিজের ভাষায় লেখ। 
ফল জাতকের কাহিনী নিজের ভাষায় লেখ। 
বোধিসত্ত কি উপায়ে বিষবৃক্ষ চিহ্নিত করলেন ? 
মতকভত্ত জাতকের কাহিনী নিজের ভাষায় লেখ ৷ 


২০২১ 


২০২১ 


দ্বিতীয় অধ্যায় 


মহাবগৃগ 
সামণের পৰ্জ্জা 


ভগবা রাজগহে যথাভিরস্তং বিহরিতা যেন কপিলবখু তেন চারিকং পক্কামি; অনুপুবেবন চারিকং চরমানো যেন 
কপিলবথু তদ্‌ অবসরি; তত্রা সুদং ভগবা সক্কেসু বিহরতি কপিলবখুস্মিং নিপ্রোধারামে ৷ অথ খো ভগবা পুব্বণৃহ 
সমযং নিবাসেতা পত্তচীবরং আদায যেন সুদ্ধোদনস্স সন্ধস্স নিবেসনং তেন উপসভ্কমি, উপসঙ্কমিতা 
পঞ্ঞন্তে আসনে নিসীদি। অথ খো রাহুলমাতা দেবী রাহুল কুমারং এতদৃবোচ। “এস তে রাহুল, পিতা 
গচ্ছস্সু দাষজ্জং যাচাহী” তি। অথ খো রাহুল কূমারো যেন ভগবা তেন উপসঙ্কমি, উপসঙ্কমিতা ভগবতো 
পুরতো অট্ঠাসি, “সুখো যে সরণ ছাযা”্তি। অথ খো ভগবা উট্ঠাযসনা পক্কামি। অথ খো রাহুলো কৃমারো 
ভগবন্তং পিট্ঠিতো অনুবন্ধি -“দাযজ্জং মে সমণ দেহি, দাযজ্জং মে সমণ দেহি”তি। অথ খো ভগবা আযসম্তং 
সারিপুত্তং আমস্তেসি” - তেন হি তং সারিপুত্ত রাহুল কুমারং পববজ্জেহী”্তি। “কথাহং ভন্তে রাহুল কুমারং 
পববজ্জেসী”সি। অথ খো ভগবা এতস্মিং নিদানে এতস্মিংপকরণে ধস্মিকথং কতা ভিক্খু আমন্তেসি- 
“অনুজানামি ভিক্খবে তীহি সরণ-গমনেহি সামণের-পববজ্জং। এবং চ পন ভিক্খবে পব্বাজেতব্বো পঠমং 
কেসমসূসুং ওহারাপেত্বা কাসাযানি কথানি আচ্ছাদাপেত্া একংসং উত্তরাসঙ্গা কারাপেত্বা ভিকখুনং পাদে 
বন্ধাপেতা উন্কুটিকং নিসীদাপেতা অঞ্জলিং পগ্গণহাপেত্া এবং বদেহী’তি বত্তব্বো- 

বুদ্ধং সরণং গচ্ছামি ৷ 

ধম্মং সরণং গচ্ছামি। 

সঙ্ৰং সরণং গচ্ছামি । 

দুতিযম্পি বুদ্ধং সরণং গচ্ছামি ৷ 

দুতিযম্পি ধম্মং সরণং গচ্ছামি। 

দুতিযশিপ সঙ্ঘং সরণং গচ্ছামি। 

ততিযম্পি বুদ্ধং সরণং গচ্ছামি। 

ততিযম্পি ধম্মং সরণং গচ্ছামি । 

ততিযমিপ সঙ্ৰং সরণং গচ্ছামি ৷ 


“অনুজানামি ভিক্খবে ইমেহি তীহি সরণগমনেহি সামণের পবজ্জং্তি ৷ 


সামণের- সামণের শব্দের বাংলা অর্থ শ্রামণের ৷ এখানে শ্রামণের অর্থ শিক্ষার্থীকে বুঝায় । শ্রামণেরগণ দশ 
শীল প্রতিপালন করেন। বুদ্ধের বাণী শিক্ষার মাধ্যমে তা আচরণে ও প্রতিপালনের জন্য শ্রামণগণ তৎপর 
থাকেন ৷ বিনয়ের প্রাথমিক বিষয় আয়ত্ত করা এবং ব্রতাদি সম্পন্ন করা শ্রামণের কর্তব্য । শ্রামণ্য জীবনে 
এগুলো আয়ত্ত হলে এবং বয়স বিশ বছর পূর্ণ হলে উপসম্পদা লাভ করতে পারেন। 


৩০ মাধ্যমিক পালি 


অথ খো সারিপুত্তো রাহুল কুমারং পব্বাজেসি। অথ খো সুদ্ধোদনো সক্কো যেন ভগবা তেন উপসজ্কমি, 
উপসজ্কমিতা ভগবন্তং অভিবাদেতা একমন্তং নিসীদি, একমন্তং নিসিন্নো খো সুদ্ধোদনো সক্কো ভগবন্তং 
এতদবোচ “একাহং ভন্তে ভগবস্তং বরং যাচামী”তি। -“অতিক্লন্তবরা খো গোতম তথাগতা”তি। “যঞ্চ ভন্তে 
কপৃপতি যঞ্চ অনবজ্জং”তি। “বদেহি গোতমা”তি। ভগবতি মে ভন্তে পব্বজিতে অনপ্পকং দুক্খং অহোসি, 
তথা নন্দে, অধিমত্তাং রাহুলো। পুত্ত-পেমং ভন্তে ছবিং ছিন্দতি, ছবিং ছেত্বা চম্মং ছিন্দতি, চম্মং ছেড়া মংসং 
অননুঞ্ঞং মাতাপিতৃহি পুত্তং ন পব্বাজেয্যং”তি। 


অথ খো ভগবা সুদ্ধোদনং সক্কং ধম্মিযা কথায সন্দস্সেসি সমাদপেসি সমুত্তেজেসি। অথ খো সুদ্ধোদনো সক্কো 
ভগবতা ধম্মিযা কথায সন্দস্মিতো সমাদপিতো সুমুত্েজিতো সমপহংসিতো উট্ঠাযসনা ভগবন্তং অভিবাদেতা 
পদক্খিণং কতা পক্কামি। অথ খো ভগবা এতস্মিং নিদানে পকরণে ধম্মিকথং কতা ভিক্খু আমন্তেসি- “ন 
ভিক্খবে অননুঞ্ঞাতো মাতাপিতুহি পুত্তো পব্বাজেতব্বো; যো পব্বাজেয্য আপত্তি দুক্খটস্সা”তি । 


সারমর্ম 


রাহুল গৌতম সিদ্ধার্থের পুত্র। শাক্য বংশের শেষ প্রদীপ। দেবী যশোধরা কুমার রাহুলকে পিতৃধন চাইতে 
ভগবানের নিকট প্রেরণ করেন ৷ রাহুল বুদ্ধের কাছে পিতৃধন চাইলেন। এতে রাজ পরিবারের কেউ তাকে নিরস্ত 
করতে পারলেন না । রাহুল ক্রমে ভগবানের পশ্চাৎ অনুসরণ করে নিগ্রোধারামে এসে পৌছঁলেন ৷ বুদ্ধ ভাবলেন, 
এই অবোধ শিশু যে পিতৃধন চাইছে তা দুঃখদায়ক এবং সংসারাবর্তে আকর্ষণকারী ৷ এ চিন্তা করে বুদ্ধ তাকে 
সাত প্রকার আর্ধধন দান করতে মনস্থ করেন ৷ পরে সারিপুত্রকে দিয়ে ত্ৰিশরণ প্রদানে প্রব্রজ্যা দেন। এতে 
ত্রিশরণ প্রদান করে প্রব্রজ্যা দেয়ার পদ্ধতি প্রথম প্রবর্তিত হল। 


মনোবেদনার বিষয় প্রকাশ করেন। এজন্য তিনি সকলের পক্ষ হয়ে যেন ভগবানের নিকট একটি বর প্রার্থনা 
করেন যেন পরবর্তীতে মাতাপিতার বিনা অনুমতিতে কাকেও তীর ধর্মে দীক্ষা প্রদান না করেন। বুদ্ধ 
শুদ্ধোদনের এ প্রস্তাবে সম্মতি জ্ঞাপন করে। বিষয়টি ভিক্ষুসংঘকে আহ্বান করে জানিয়ে দিলেন যে মাতাপিতার 
অনুমতি ছাড়া প্ৰবজিত করলে তীর দুক্কট আপত্তি হবে । 


শব্দাৰ্থ 

অনুপুব্বেন- ক্রমান্বয়ে; দায়জ্জং- পৈতৃক ধন; যাচি- যাচ্‌ঞা করলেন, উট্‌ঠাযাসনা- আসন থেকে উঠে; 
পিট্ঠিতো- পেছনে; কথাহং- কিভাবে; নিবেদনে- প্রসঙ্গো; অনুজানামি- প্ৰজ্ঞাপ্তি করছি। কাসাযানি- 
কাষায়বস্ত্রসমূহ; উক্লুটিকং- উৎকুটিত; অতিব্স্তব্য অতিক্রম্য বর; কপৃপটিত- উপযুক্ত; অনবজ্ঞন্তি- অনবদ্য; 
পুত্তপেমং- পুক্রপ্রেম; অনুনঞ্ঞাতো- অনুমতি ছাড়া, সন্দস্সেসি- শিক্ষা করে; সমাদপিতো- উৎসাহিত হয়ে। 


২০২১ 


২০২১ 


মাধ্যমিক পালি ৩১ 


টীকা 


পববজ্জা- পববজা শব্দের বাংলা অর্থ প্রবজ্যা। প্রবৃজ্যা হচ্ছে সংসার ত্যাগ করে উপসম্পন্ন জীবনে পূর্বাবস্থা। 
বৌদ্ধ মতে প্রব্জ্যার অর্থ আরও ব্যাপক । নিজের পাপমল প্রক্ষালনের উদ্দেশ্যে যে দীক্ষা তাকে প্ৰবজ্যা বলে। 
এটি একটি মঙ্গলজনক এবং উত্তম কর্ম। স্ত্রীপুত্র ও গৃহবাস ত্যাগ করে বৈরাগ্য অবলম্বনই প্ৰবজ্যা প্রবজ্যা 
গ্রহণ করতে অষ্ট পরিষ্কার প্রয়োজন হয়। যথা- সংঘাটি, উত্তরাসঙ্গ, অন্তর্বাস, ভিক্ষাপাত্র, ক্ষুর, সুচ, 
কটিবন্ধনি এবং জলছাকনি। এই আট প্রকার বস্তু নিয়ে কোন উপযুক্ত ভিক্ষুর নিকট গিয়ে প্রবজ্যা গ্রহণ করতে 
হয়। প্রত্যেক বৌদ্ধদের প্রব্রজ্যার গ্রহণ আবশ্যকীয় কর্তব্য । 

জীবক কোমারভচ্চ 
জীবকো কোমারভচ্চ যেন অভয রাজকুমারো তেন উপসভ্কমি, উপসভ্কমিতা অভয়রাজ কুমারাং এতদবোচুং- 
“কা মে দেব মাতা, কো পিতা”তি। -অহং’পি খো তে ভণে জীবক মাতরং ন জানামি, অপি চাহং তে পিতা, 
মযা’পি পোসিতো”তি। অথ খো জীবকস্স কোমারভচ্চসূস এতদ অহোসি- “ইমানি খো রাজকুলানি ন সুকরানি 
অসিপৃপেন উপজীবিতূং, যং নূনাহং সিম্পং সিক্খেয্যং”তি। 
তেন খো পন সমযেন তক্কসিলাযং দিসাপামোক্‌খো বেজ্জ পটিবসতি । অথ খো জীবকো কোমারভচ্চ অভযং 
রাজকুমারং অনাপুচ্ছা যেন তক্কসিলা তেন পক্কামি অনুপুবেবন যেন তক্কসিলা যেন সো বেজ্জো তেন উপসভ্কমি, 
উপসঙ্কমিতা তং বেজ্জং এতদ্বোচ “ইচ্ছামৃহং আচরিয সিপৃপং সিক্খিতুং”তি। “তেন হি ভণে জীবক 
সিক্খস্সৃস্তি। অথ খো জীবকো কোমারভচ্চ বহুঞ্চ গণ্হাতি লতুষ্চ গণ্হাতি সুট্ঠং চ উপধারেতি গহিচং চ 
অসৃস ন পমুস্সতি । অথ খো জীবকসৃস কোমরাভচ্চসৃস সত্তন্নং বস্সানং অচ্চষেন এতদৃহোসি- “অহং খো বহুং 
চ গণ্হামি লহুং চ গণ্হামি সুট্ঠুং চ উপধারেমি গহিতং চ মে ন পমুস্সতি সন্ত চ মে বস্সানি অধিযস্তসৃস ন 
ইমস্স সিপ্পস্স অস্তো পঞ্ীযতি, কদা ইমস্স সিপ্পস্স অস্তো পঞ্ঞ্াযিস্সতী”তি । “তেন হি ভণে জীবক 
খণিত্তিং আদায তক্নসিলায সমস্তা যোজনং আহিন্দস্তো যং কিঞ্চি অভেসজ্জং পস্যেয্যাসি তং আহারা”তি। 
-“এবং আচরিযা” তি খো জীবকো কোমারভচ্চ তস্স বেজ্জস্স পটিসুগিতী খণিত্তিং আদায তক্কসিলায সমস্তা 
যোজনং আহিত্তস্তো ন কিঞ্চি অভেসজ্জং অন্দস” | অথ থো জীবকো কুমারভচ্চ যেন সো বেজ্জো তেন উপসঙ্কমি, 
উপসঙ্কমিতা তং বেজ্জং এতদবোচ- আহিগুস্তো'মিহ্‌ আচরিয তক্কসিলাযং সমস্তা যোজনিযং, ন কিঞ্চি 
অভেসজ্জং অন্দসংগতি। “সিক্থিতো*সি ভণে জীবক, অহং তে এত্তকং জীবিকাযা”তি জীবকস্স কোমারভচ্চস্স 
পরিত্তং পাথেয্যং পাদাসি। 
অখ খো জীবকো কোমারভচ্চ তং পরিত্তং পাথেয্যং আদায যেন রাজগহং তেন পক্কামি। অথ খো জীবকস্স 
কোমারভচ্চস্স তং পরিভ্তং পাথেয্যং অন্তরা মগৃগে সাকেতে পরিক্খযং অগমাসি। অথ কো জীবকস্স 
কোমারভচ্চস্স এতদহোসি “ইমে খো মগৃগা কন্তারা অপ্পোদকা অন্পতক্খা ন সুকরা অপাথেয্যেন গন্তুং, যং 
নূনাহং পাথেয্যং পরিসেয্যং”তি । 
দিসাপামোক্খা বেজ্জা আগন্তা নাসকখিংসু আরোগং কাতুং, বহুং হিরএঞং আদায অগমংসু ৷ অথ খো 
জীবকো কোমারভচ্চ সাকেতং পরিসিত্বা মনুস্সে পুচ্ছি- “কো ভণে গিলানো কং তিকিচ্চামী”তি ৷ এতিসস্া 
আচৰরিয 


৩২ মাধ্যমিক পালি 


সেট্ঠি ভরিযং তিকিচ্চাহী*তি। অথ খো জীবকো কোমারভচ্চ যেন সেট্‌ঠিসৃস গহপতিস্স নিবেসনং তেন 
উপসভকমি, উপসঙ্কমিতা দোবারকং আণাপেসি- “গচ্ছ ভনে দোবাদিক, সেট্ঠি ভরিযায পাবদ, বেজ্জো অয্যে 
আগতো সো তং দট্ঠুকামো”্তি।- “এবং আচরিযাস্তি খো সো দোবারিক জীবকৃস কোমারভচ্চসৃস পটিসুণিতা 
যেন সেট্ঠি ভরিযায তেন উপসভ্কমি, উপসজ্কমিত্বা সেট্ঠভরিযং এতদবোচ ঃ “বেজ্জো, অয্যে আগতো, সো 
তং দট্ঠুকামো”তি। - “কিদিসো ভণে দোবারিকা বেজ্জো”তি ।- “দহরকো অয্যেপ্তি। অলং ভণে দোবারিক 
কিং মেদহরকো বেজ্জো করিসৃসতি, বহু মহস্তা মহস্তা দিসাপামোক্থা বেজ্জা আগন্তা নাসক্খিংসু আরোগং কাতুং 
বহুং হিরঞ্ঞং আদায অগমংসু”তি। 


অথ খো সো দোবারিকো যেন জীবকো কোমারভচ্চ তেন উপসঙ্কমি, উপসঙ্কমিতা জীবকং কোমারভচ্চং 
এতদবোচ- “সেট্ঠি ভরিযা আচরিষ এবং আহ-” অলং ভণে দোবারিক হিরএঞ্ঞং আদায অগমংসূ”তি। গচ্ছ 
ভণে দোবারিক সেট্ঠি ভরিযায পবদ, বেজ্জে অয্যে এবং আহ- “মা কির অয্যে পুরে কিঞ্চি অদাসি, যদা 
আরোগো অহোসি, তদা যং ইচ্ছেয্যাসি তং দজ্জেয্যাসী”তি। -“এবং আচরিযা”তি খো সো দোবারিকো 
জীবকস্স কোমারভচ্চস্স পটিসুগিতা যেন সেট্ঠি ভরিযা তেন উপসঙ্কমি উসঙ্কমিত্না সেট্ঠি ভরিযাযং 
এতদ্বোচ “বেজ্জো অয্যে এবং আহ..... তং দজ্জেয্যাসী”তি। -“তেন হি ভণে দোবারিক বেজ্জো 
উপগচ্ছতু”তি। “এবং অয্যে” তি খো দোবারিকো সেট্ঠি ভরিযা পটিসুত্তা যেন জীবকো কোমারভচ্চ তেণ 
উপসজ্কমি, উপসঙ্কমিতা জীবকং কোমারভচ্চং এতদ্বোচ “সেট্ঠিভরিযা তং আচরিয পক্ধোসতী”তি । 


অথ খো জীবকো কোমারভচ্চ সেট্ঠিভরিযা তেন উপসঙ্কমি, উপসভ্কমিতা স্টেঠি ভরিযায বিকারং সলখেত়া 
সেট্ঠিভরিযং এতদ্বোচ “পসতেন অয্যে সপ্পিনা অথো ৷” অথ খো সেট্ঠি ভরিযা জীবকস্স কোমরভচ্চস্স 
পসতং সপৃপিং দাপেসি। অথ কো জীবকো কোমারভচ্চ তং পসতং সপৃপিং নানা ভেসজ্জেহি নিপ্পতিত্বা 
সেট্ঠিভরিযং মঞ্চকে উত্তানং নিপজ্জাপেতা নগুতো অদাসি। অথ খো তং সপ্পি নথুতো দিন্নং মুখতো 
উদৃগচ্ছি। অথ খো সেট্ঠি ভরিযা পটিগৃগহে নুট্ধুহিতা দাসিং আনাপেসি “হন্দ তো ইমং সপৃপিং পিচুনা 
গণ্হাহী”তি । 


অথ খো জীবকস্স কোমারভচ্চসস্‌ এতদ্‌ অহোসি- অচ্চরিযং যাব লুখাযং ঘরণি যত্ৰ হি নাম ইমং ছড্ডনিয 
ধম্মং সপৃপিং পিচুনা গাহাপেস্সতি, বহুকানি চ মহগৃগানি মহগৃগানি ভেসজ্জানি উপগতানি, কিং’পি নাযং কিঞ্চি 
দেয্যঘম্মং দস্সতী”তি। অথ কো সেট্ঠিভরিযা জীবকস্স কোমারভচ্চস্স বিকারং সলকেতা জীবকং এতদূবোচ 
কোমারভচ্চং “মযং কো আচরিয অগারিকা নাম উপজানাম এতস্‌ সংযমস্স, বরঙ এতং সপৃপি দাসানং বা 
কম্মকারকং বা পাদাব্যঙ্কনং বা পদীপকরণে বা আসিত্তং। মা তং আচরিয বিমনো অহোসি, ন তে দেয্য ধম্মো 
হাযিস্সতী”তি। 


অথ খো জীবকো কোমারভচ্চ সেট্ঠি ভরিযায সত্তবস্সিকং সীসাবাধং একেন এব নখু-কম্মেন অপক্ডটি ৷ অথ 
খো সেট্ঠিভরিযা আরোগা সমানা জীবকস্স কোমারভচ্চসৃস চত্তারি সহস্সানি পাদাসি পুত্তো “মাতা মে আরোগা 
ঠিতা”তি চত্তারি সহস্সানি পাদাসি, সুনিসা “সস্সু মে আরোগা ঠিতা”তি চত্তারি সহস্সানি পাদসি সেট্ঠি 
গহপতি “ভরিষা মে আরোগ্য ঠিতা”তি সহস্সানি পাদাসি দাসং চ দাসীং চ অস্সরথং চ 


অথ খো জীবকো কোমারভচ্চ তানি সোলস সহস্সানি আদায দাসঞ্চ দাসীঞ্চ অসস্রতঞ্চ যেন রাজগহং তেন 


২০২১ 


মাধ্যমিক পালি ৩৩ 


এতদ অবোচ- “ইদং মে দেব পঠমকম্মং সোলস সহস্সানি দাসো চ দাসী চ অস্সরথো চ পটিগণ্হাতু মে 
দেবো পোসাবনিং”তি। “অলং ভণে জীবক তুষহ এব হোতু, অম্হাকএঞ্জোব অন্তপুরে নিবেসনং 
মাপেহীগতি।- “এবং দেবা”তি খো জীবকো কোমরভচ্চ অভযস্স রাজুমারস্স পটিসুণিতা অভযস্স 
রাজকুমারস্স অস্তেপুরে নিবেসনং মাপেসি। 


সারমর্ম 


জীবক মগধরাজ অভয় কুমারের পোষ্যপুত্র। মাতার নাম অজ্ঞাত রাজগৃহে লালিত হলেও রাজ্যের অধিকার 
তার ছিল না। একথা স্মরণ করে জীবক একদিন কতিপয় বণিকের সাথে তক্ষশিলায় গিয়ে উপনীত হলেন। 
তার ইচ্ছা, স্বাধীন ব্যবসায় জীবন যাপন করবেন। তাই গুরু অপ্রেয় এর কাছে চিকিৎসা শাস্ত্ৰ শিক্ষায় 
মনোনিবেশ করেন ৷ মাত্র সাত বছরে জীবক চিকিৎসা শাস্ত্রে দক্ষতা অর্জন করেন। এবার জীবকের ফিরে 
যাবার পালা ৷ গুরু তাকে অর্ধ পথের পাথেয় দিয়ে বিদায় দিলেন । 


জীবকের পাথেয় শেষ হয়ে যায় সাকেত নগরে এসে । তাই তাকে চিকিৎসা করে পাথেয় সংগ্রহ করতে হবে। 
শিরঃগীড়া। কত বড় বড় অভিজ্ঞ ডাক্তার চলে গেল কেউ ভাল করতে পারল না। জীবকের রোগ নির্ণয় এতটুকু 
ভুল হয়নি। এক ছটাক ঘৃতের সাথে ওবধ মিশিয়ে উত্থানশায়ী রোগিণীর নাসারন্ধে তা নস্য করালেন। 
নস্যকৃত ঘৃত মুখ দিয়ে বের হয়ে এল। এতেই শ্রেষ্ঠী পত্নীর শিরঃীড়া চলে গেল। রোগী সুস্থ হল। 
খুশি করলেন। আর সঙ্গে দিলেন অশৃ, রথ ও দাস-দাসী। জীবক এসব সাথে নিয়ে রাজগৃহে প্রত্যাবর্তন 
করেন এবং সমুদয় অর্থ অভয় রাজকুমারকে অর্পণ করেন ৷ অচিরে রাজান্তপুরে জীবকের জন্য প্রাসাদ নির্মিত 
হল। 

উপদেশ ঃ জন্ম নয়, কৰ্মই মানুষকে চিরঞ্জীব করে রাখে। 

শব্দার্থ 

মযাপি পোসিতো-আমার দ্বারা পোষিত, সকবানি-সুখকর, উপজীবতু- উপজীবিকা; সিক্খাপেয্য- শেখা উচিত, 
দিসাপামোক্খো- বিশ্ববিখ্যাত, ভণে- বলে, সুট্ঠুংসুষ্ঠূভাবে; বস্সানং-বৎসর; পঞ্ঞাযতি- জানা যায়; 
সমস্তা- সকল; অভেসজ্জং- অভৈষজ্য; আহিন্ডাতো-পরিভ্রমণ করে; পাথেষ্যং-পাথেয়; পরিক্খযং-নিঃশেষ; 
অপৃপভক্থা-অল্পভোজী; নাসক্কিংসু-সমর্থ নয়; পক্কোসতি- ডাকলেন; সপৃপি- ঘি, পসস্তং-পতিত, পোসাবনিকং- 
পোষণ ব্যয়। 


টীকা 


তক্কসীলা- প্ৰাচীন গান্ধার রাজ্যের রাজধানী তক্ষশিলা। এখানে বিশৃ্ববিশুত বিদ্যাপীঠ ছিল। গ্ৰীক থেকে বৈশালী 
পর্যন্ত সকল দেশের শিক্ষার্থীরা এসে এখানে বিদ্যাশিক্ষা করত। এখানে বেদ, বেদান্ত, দর্শন, পুরাণ, ন্যায়, 
স্মৃতি, আয়ুৰ্বেদ, ধনুর্বেদ, অর্থনীতি, তর্কশান্ত্রসহ অনেক শিক্ষা দেয়া হত। তক্ষশিলার কীর্তি ইতিহাস বিখ্যাত। 
ফর্মা-৫, পালি-৯ম-১০ম 


৩৪ মাধ্যমিক পালি 


মজ্ঝিম নিকায 
অঙ্গুলিমাল সুত্তং 


ভগবা আযসন্তা অঙ্গুলিমালেন পচ্ছা সমযেন যেন সাবখি তেন চারিকং পক্কামি;অনুপুবেবন চারিকং চরমানো 
যেন সাবখি তদ অবসরি। তত্ৰ সুদং ভগবা সাবথিযং বিহরতি জেতবনে অনাথপিডিকসূস আরামে ৷ তেন খো 
পন সমযেন বরঞ্ঞো পসেনদিস্স কোসল্সস অস্তেপুরদ্ধারে মহাজনকাযো সন্নিপতিতী উচ্ছাসদ্দো মহাসদ্দো 
হোতি- “চোরো তে, দেব, বিজিতে অঙ্গুলিমালো নাম লুদ্দো লোহিতপাণী হতপহতে নিবিট্ঠো অদযাপন্নো 
পাণভূতেসু। তেন গামা পি আগামা কতা, নিগমা পি অনিগমা কতা, জনপদা পি অজনপদা পি অজনপাদা কতা । 
সো মনুস্সে বধিতা বধিত্বা অঙ্গুলীনং মালং ধারেতি ৷ তং দেবো পটিসেধেতু”তি । 

অথ খো রাজা পসেনদি কোসলো পঞ্চমন্তেহি অস্সসেতেহি সাবথিযা নিক্খমি, দিবাদিবস্স যেন আরামো তেন 
পাযসি। যাবতিকো যানস্স ভূমি যানেন গত্বা যানা পচ্চোরোহিত্বা পত্তিকো ব যেন ভগবা তেন উপসভ্কমি; 
উপসঙ্কমিতা ভগবন্তং অভিবাদেতা একমন্তং নিসীদি। একমস্তং নিসিন্নং খো রাজানং পসেনদিং কোসলং ভগবা 
এতদৃবোচ “কিথু তে, মহারাজ, রাজা মাগধো সেনিযো বিস্বিসারো কুপিতো, বেসালিকা বা লিচ্ছবী, অঞ বা 
পটিরাজানো”্তি?-“ন খো মে, ভস্তে, রাজা মাগধো সেনিযো বিশ্বিসারো কুপিতো, ন পি বেসালিকা লিচ্ছবী, ন 
পি অঞ্ঞো পটিরাজানো। চোরো মে, ভন্তে, বিজিতে অঙ্গুলিমালো নাম লুদ্দো লোহিতপাণী হতপহতে 
নিবিটঠো অদযাপন্রো পাণভূতেসু। তেন গামা পি অগামা কত, নিগমা পি অনিগমা কতা, জনপদা পি অজনপদা 
কতা। সো মনুস্সে বাধিতা বাধিত অঙ্গুলীনং মালং ধারেতি। নাহং, ভন্তে, পটিসেধিসস্ামী”তি। -“সচে পন 
তৃং, মহারাজ, অঙ্গুলিমালং পস্সেয্যাসি কেসমসসুং ওহারেতা কাসাযানি বত্তানি অচ্ছাদেতা অগারস্মা 
অনাগারিয়ং পব্বজিতং, বিরতং পাণাতিপাতা, বিরতং অদিন্নাদানা, বিরতং মুসাবাদা, একভত্তিকং ব্রহ্গচরিযং 
সীলবস্তং কল্যাণধম্মং, কিস্তি নং করেয্যাসী”তি? - অভিবাদেয্যাম বা ভন্তে, পচ্চ্ট্ঠেষ্যাম বা, আসনেন বা 
নিমস্তেয্যাম, অবিনিমন্তেয্যাম বা নং চীবর-পিনপাত-সেনাসন-গিলান পচ্চয-ভেসজ্জপরিক্খারেহি-ধম্মিকং বা 
অসৃস রক্থাবরণ-গুক্তিং সংবিদহেষ্যাম। কুতো পন অসৃস ভস্তে দুস্সীলস্স পাপধম্মস্স এবরূপো সীলসংযমো 
ভবিসস্তী”তি? 

তেন খো পন সমযেন অঙ্গুলিমালো ভগবতো অবিদূরে নিসিন্নো হোতি ৷ অথ খো ভগবা দক্খিণবাহং পগৃগহেতা 
রাজানং পসেনদিং কোসলং এতদৃবোচ- “এসো, মহারাজ, অঙ্গুলিমালো”তি। অথ খো রঞ্ঞ্ধো পসেনদিস্স 
কোসলস্স অহু্দেব ভযং অহ ছম্ভিতত্তং অহ্ু লোমহংসো। অথ খো ভগবা রাজানং পসেনদিং কোসলং ভীতং 
সংবিগ্গ লোমহটঠ্‌জাতং বিদিত্বা রাজানং পসেনদিং কোসলং এতদ্‌ অবোচ-“মা ভাষি, মহারাজ; মা ভাষি, 
মহারাজ; নথি তে অথবা ভয়ং”তি । অথ খো বর্লঞ্জঞো পসেনদিস্স কোসলস্স যেন অহোসি ভযং বা ছম্ভিতত্তং 
বা লোমহংসো বা, সো পটিপ্পসসম্ভি। অথ খো রাজা পসেনদি কোসলো যেন অযস্মা অঙ্গুলিমালো তেন 
উপসঙ্কমি; উপসজ্কমিতী আযসস্তং অঙ্গুলিমালং এতদ্‌ অবোচ- “অয্যো নো, ভন্তে অঙ্গুলিমালোতি?-“এবং, 
মহারাজা”তি। -“কথং গোত্তো, ভস্তে, অয্যস্স পিতা? কথং গোত্তা মাতা ”তি? গগ্ণো খো, মহারাজ, পিতা, 
মন্তাণী মাতা“তি। “অভিরমতু, ভন্তে, অয্যো গগৃ্‌গো মন্তাণীপুত্তো; অহং অয্যসূস গগৃগোসৃস মন্তাণীপুত্তস্স 
উসসুকং করিস্সামি চীবর-পিগুপাত- সেনাসন-গিলান পচ্চয়- ভেসজ্জ পরিক্খারানংস্তি। 


২০২১ 


২০২৪ 


মাধ্যমিক পালি ৩৫ 


তেন খো পন সমযেন আযস্মা অঙ্গুলিমালো আরএঞ্ঞকো হোতি পিডিপাতিকো পংসুকূলিকো তেচীবরিকো ৷ অথ 
খো আযস্মা অঙ্গুলিমালো রাজানং পসেনদিং কোসলং এতদৃবোচ- “অলং, মহারাজা; পরিপুন্নং মে 
তেচীবরং”তি। 


অথ খো রাজা পসেনদি কোসলো যেন ভগবা তেন উপসঙ্কমি; উপসঙ্কমিত্া ভগবস্তং অভিবাদেতা একমস্তং 
নিসীদি। একমন্তং নিসিন্নৌ খো রাজা পসেনদি কোসলো ভগবস্তং এতদৃবোচ- “অচ্ছরিযং ভন্তে, অবভুতং ভন্তে, 
যাবং চ ইদং ভন্তে ভগবা অদন্তানং দমেতা অসন্তানং সমেতা, অপরিনিব্লুতানং পরিনিব্বাপেতা । যং হি মযং, 
ভন্তে, নাসক্খিমহা দণ্ডেন পি সখেন পি দমেতুং, সো ভগবতা অদপ্ডেন অসখেন এব দত্তো। ছন্দদানি মযং 
ভন্তে গচ্ছাম; বহুকিচ্চা মযং বহুকরণীযাৰ্ণতি ৷ -“যস্স দানি তাং মহারাজ, কালং মঞ্ঞ্সী”তি ৷ অথ খো রাজা 
পসেনদি কোসলো উট্ঠায আসনা ভগবস্তং অভিবাদেতা পদক্ধিণং কতা পক্কামি । 


অথ খো আযস্মা অঙ্গুলিমালো পুববণ্হ সমযং নিবাসেত পত্তচীবরং আদায সাবথিং পিন্ডায পাবিসি। অন্দসা খো 
আযস্মা অঙ্গুলিমালো সাবখিযং সপদানং পিণ্ডায় চরমানো অঞ্ঞতরং ইথিং মূলহগব্ভং বিসাতগব্ভং। দিস্বান 
অসস এতদ অহোসি- “কিলিস্সন্তি বত ভো সত্তা; কিলিস্সন্তি বত ভো সত্তা”তি। অথ খো আযস্মা 
অঙ্গুলিমালো সাবখিযং গিণ্ডায চরিত পচ্ছাভত্তং পিওপাতপটিক্ত্তো যেন ভগবা তেন উপসঙ্কমি, উপসঙ্কমিতা 
ভগবন্তং অভিবাদেতা একমন্তং নিসীদি। একমন্তং নিসিন্নো খো আযস্মা অঙ্গুলিমালো ভগবস্তং এতদৃবোচ 
“ইধাহং ভন্তে পুব্বণ্হ সমযং নিবাসেতা পত্তচীবরং আদায সাবথিযং পিপ্তায পাবিসিং, অন্দসং খো অহং ভন্তে 
সাবথিযং সপদানং গিণ্ডায চরমানো অঞ্ঞ্তরং ইথিং মূলহগব্ভং বিসাতগব্চং; দিষান মে এতদ্‌ অহোসি- 
কিলিস্সস্তি বত ভো সত্তা, কিলিস্সম্তি বত ভো সত্তা”তি। 


তেন হি তৃং, অঙ্গুলিমাল, যেন সাবি তেন উপসভ্কমি, উপসক্কমিতা তং ইথিং এবং বদেহিঃ “যতো অহং 
ভগিনি, জাতো, নাভিজানামি সঞ্চিচ্চ পাণং জীবিতা বোরোপেতা' তেন সচ্চেন সোথি তে হোতু, সোথি 
গব্ভস্সা”্তি। 


“ সো হি নুন মে, ভন্তে, সম্পজান- মুসাবাদো ভবিস্সতি” মযা হি ভন্তে, বহু সঞ্চিচ্চ পাণা জীবিতা 
বোরোপিতা”তি। 


তেন হি তৃং, অঙ্গুলিমাল, যেন সাবখি তেন, উপসভ্কমি, উপসঙ্কমিতা তং ইথিং এবং বদেহি-“যতো অহং 
সোথি গব্ভস্সা”্তি। - “এবং ভস্তে” তি খো আযস্মা অঙ্গুলিমালো ভগবতো পটিস্সুত্তা যেন সাবখি তেন 
উপসভ্কমি, উপসঙ্কমিতা তং ইথিং এতদৃবোচ “যতো অহং, ভগিনি, অরিযায জাতিযা জাতো, নাভিজানামি 
সঞ্চিচ পাণং জীবিতা বোরোপেতা; তেন সচ্চেন সোথি তে হোতু, সোথি গব্ভস্সা”্তি। অথ খো সোথি ইথিযা 
অহোসি, সোথি গব্ভকস্স। 


অথ খো আযস্মা অঞ্গুলিমালো একো বৃপকট্ঠো অপৃপমত্তো আতাগী গহিতত্তো বিহরস্তো ন চিরস্স এব যস্স 
অথায কুলপুত্তা সম্মদেব অগারস্মা অনগারিযং পববজ্জন্তি, তদ অনুত্তরং ব্রহ্মচরিয পরিযোসানং দিট্‌ঠে ব ধর্মে 
সযং অভিঞ্ঞা সচ্ছিকত্বা উপসম্পজ্জ বিহাসি; খীণা জাতি বুসিতং ব্ৰহ্মচরিযং, কতং করণীযং, নাপরং 
ইঘস্তাযা'তি অবৃভঞঞ্সি; অঞ্ঞতৱরো খো পন আযস্মা অঙ্গুলিমালো অরহস্তং অহোসি। 


৩৬ মাধ্যমিক পালি 


অথ খো আযস্মা অঙ্গুলিমালো পুব্বণহ সমযং নিবাসেতা পত্তচীবরং আদায সাবখিং পিডায় পাবিসি। তেন খো 
পন সমযেন অঞএঞ্ঞেন পি লেড্‌ডু আযস্মতো অঙ্গুলিমালস্স কাযে নিপততি; অঞ্ঞঞ্জেন পি দণ্ডো খিত্তো 
আযস্মতো অঙ্গুলিমালসৃস কাযে নিপততি ৷ অথ খো আযস্মা অঙ্গুলিমালো ভিন্নেন সীসেন, লোহিতেন গলস্তেন, 
ভিন্নেন পন্তেন, বিপ্ফালিতায সংঘাটিযা, যেন ভগবা তেন উপসঙ্কমি। অন্দসা খো ভগবা আযসমন্তং 
অঙ্গুলিমালং দূরতো ব আগচ্ছন্তং দিস্বা আযসন্তং অঙ্গুলিমালং এতদ্‌ অবোচ- “অধিবাসেহি তৃং, ব্ৰাহ্মণ; 
অধিবাসেহি তৃৎ, ব্রাহ্মণ । যস্স খো ত্বং কস্মসস বিপাকেন বহুনি বসসানি বহুনি বস্সসতানি বহুনি। 
বস্সসহসমৃসানি নিরযে পচ্ছেষ্যাসি, তস্স তৃং, ব্রাহ্মণ, কম্মস্স বিপাকেন দিট্ঠে বা ধম্মে পসিংবেদেসী”্তি। 


অথ খো আযস্মা অঙ্গুলিমালো রহোগতো পটিসলীনো বিমুত্তিসুখং পটিসংবেদী তাযং বেলাযং ইমং উদানং 
উদানেসিঃ 


যো চ পুবেৰ পমজ্জিত্বা পচ্ছা সো নপপ্মজ্জতি, 

সো ইমং লোকং পভাসেতি অব্ভা মুর্তোঁব চন্দিমা। 
যসস্‌ পাপং কতং কম্মং কুসলেন পিথীযতি, 

সো ইমং লোকং পভাসেতি অবৃভা মুত্তো‘ব চন্দিমা। 
দপ্ডেন একে দমযস্তি অঙ্কুসেহি কসাহি চ, 

অদণ্ডেন অসখেন অহং দত্তো“মিহ তাদিনা। 
অহিংসকোতি মে নামং হিংসকস্স পুরো সতো, 
অজ্জাঁহং “সচ্চ' নামোম্হ ন নং হিংসামি কিঞ্ডিনং। 
চোরো অহং পুরে আসিং অঙ্গুলিমালো “তি বিস্সুতো, 
ব্যুহমানো মহোঘেন বুদ্ধং সরণং আগমং। 
লোহিতপাণী পুরে আসিং অঙ্গুলিমালোর্সিত বিস্সুতো; 
সরণাগমনং পস্স; ভবনেত্তি সমূহতা । 

সাগতং নাপগতং নষিদং দুম্মন্তিতং মম; 

তিসেস্া বিজ্জা অনুপ্পত্তা, কতং বুদ্ধস্স সাসনংতি। 


সারমর্ম 


কোশল রাজ্যের রাজধানী শ্রাবন্তী । বুদ্ধ শ্রাবস্তীতে অনাথপিডদ নির্মিত জেতবন বিহারে বাস করতেন। সে 
সময় রাজা প্রসেনজিৎ অঙ্গুলিমালকে দমন করতে বের হয়ে জেতবনে উপনীত হলেন। অঙ্গুলিমাল তখন 
সেখানে একজন ভিক্ষু । রাজা এতে বিস্ময় প্রকাশ করলেন । 


অঙ্গুলিমালের পিতার নাম ভাৰ্গব ব্রাহ্মণ । ভার্গব ছিলেন কোশলরাজ্যের পুরোহিত ব্রাহ্মণ । মায়ের 
নাম মেত্রায়নি মেস্তাণী)। অজ্গুলিমালের বাল্যনাম হিংসক। সবাই তাকে ডাকত অহিংসক। 
অহিংসক বড় হলে বিদ্যা শিক্ষার জন্য তাকে তক্ষশিলায় পাঠান হয়। মেধাবী অহিংসক 


২০২১ 


২০২৪ 


মাধ্যমিক পালি 


কৃতিত্বের পরিচয় দেন। এতে কতিপয় শিক্ষার্থী ঈর্ষান্বিত হয়ে অহিংসকের বিরুদ্ধে নানা অপবাদ দেয়। 
গুরুপত্বীকে জড়িয়ে অপবাদ দিতেও তারা দ্বিধা করেনি। এতে করে গুরুর মনও তীর প্রতি বিরুপ হয়ে গেল। 
তাই গুরু তাকে মানুষের দক্ষিণ হস্তের এক হাজার কনিষ্ঠাঙ্ুলি দিয়ে তৈরি মালা গুরুদক্ষিণা দিয়ে বিদায় হতে 
বললেন ৷ অহিংসক তেজী পুরুষ ৷ নরহত্যা করে হাজার আঙ্গুল সংগ্রহ করতে শুরু করেন। আর সে আঙ্গুলের 
তৈরি মালা পরে বনের মধ্যে অবস্থান করতে লাগলেন ৷ তখন তার নাম হল অঙ্গুলিমাল। একদিন অঙ্গুলিমাল 
বুদ্ধকে হত্যা করতে উদ্যত হলে বুদ্ধ মৈত্রী বলে তাকে জয় করেন। অঙ্গুলিমালকে বুদ্ধ তীর ধর্মে দীক্ষা 
দেন ৷ সাধনায় রত হয়ে অল্পদিনের মধ্যে তিনি অৰ্হত্‌ফল লাভ করেন ৷ দস্যু অঙ্গুলিমাল হল অহৎ অজ্গুলিমাল । 
বিমুক্তি সুখে প্রীত হয়ে তিনি উদান গীতি উচ্চারণ করেন। 


যদি কোন ব্যক্তি পূৰ্বে প্ৰমাদ পরায়ণ থেকে অপ্ৰমাদী হন তবে তিনি আকাশে মেঘমুক্ত চন্দের ন্যায় শোভিত হন। 
একদিন আমি মিথ্যা মোহে মুগ্ধ হয়ে অনেক পাপ করেছি। জ্ঞানী ব্যক্তিগণ নিজের প্রজ্ঞান্ত্র ছারা নিজের চিত্তকে 
সংযত রাখেন ৷ করুণাময় বুদ্ধ আমাকে পাপ সাগর হতে উদ্ধার করেন ৷ আমি বুদ্ধের শরণাগত হয়েছি। এখন 
আমার চিত্ত সংস্কারমুক্ল আমি বিমুক্তি সুখ লাভ করেছি। আমার ভবতৃষ্ণা অপগত হয়েছে। মানব জীবনে সুখ 
শান্তির আশা নিরর্থক ৷ পৃথিবীতে যে সুখ আছে তা নিতান্তই অকিঞ্চিতকর ও তুচ্ছ। 


শব্দাৰ্থ 


আযম্মা- মাননীয়, পচ্ছাসমযেন- প্রত্যাবর্তনকালে, লোহিতপাণী- রক্তময় হাত, নিসীদি- বসলেন, 
পটিনিসেধিস্সামি- প্রতিনিবৃত্ত করব, পচ্চুপট্ঠয্যামক- প্রত্যুথান করব, দক্খিণবাহং-দক্ষিণবাতু, 
ছম্ভতত্বং- স্তম্ভিত, অয্যসস্-আপনার, অরঞ্ঞ্েকো-আরণ্যক, অচ্ছরিযং-আশ্চর্য, নাসাক্খিম্টহা-অসমর্থ, 
পাবিসি-প্রবেশ করল । কিলিসৃসপ্তি-ক্লিষ্ট হয়, নাভিজানামি-আমি জানি না, সঞ্চিচ্চ-উদ্দেশ্যমূলক, বোরোপেতা- 
হরণ করা, সোখি-নিরাপদ, বৃপকট্ঠো-বিছিন্ন, আতাপী-দক্ষ, লেড্ডু-ঢিল, অধিবাসেহি-ধৈর্য ধর, পমজ্জিতা-প্ৰমত্ত 
ব্যুহমানো-শ্ৰেণীবন্ধ, ভবনেত্তি-ভবতৃষ্ণা ৷ 


টীকা 
তিসৃসো বিজ্জা- ত্রিবিদ্যা বলতে পূর্ণ নিবাস জ্ঞান, দিব্যচক্ষ এবং আসবক্ষয় জ্ঞানকে বুঝায় । ত্রিবিদ্যা উৎপন্ন 


হলেই অর্তে উপনীত হওয়া যায়। 
বাসেট্ঠ সুত্ত 


এবং মে সুতং- একং সময়ং ভগবা ইচ্ছানঙ্গলে বিহরতি ইচ্ছানঙ্গালবনসণ্ডে। তেন খো পন সমযেন 
সম্বুলা অভিঞ্ঞাত অভিঞ্ঞাত ব্ৰাহ্মণ মহাসাল্য ইচ্ছানজ্ঞালে পটিবসস্তি, সেষ্যাথিদং, চংকী 
ব্ৰাহ্মণো তারুক্‌খো ব্ৰাহ্মণো পোক্খরসাতি ব্ৰাহ্মণ জানুস্সানি ব্ৰাহ্মণো তোদেয্য ব্ৰাহ্মণো অঞ্ঞে চ 
অভিএঞ্ঞ্াতা অভিঞ্ঞাতা ব্রাহ্মণ মহাসালা ৷ অথ খো বাসেট্ঠ ভারদ্বাজানং মাণবানং জংঘা বিহারং 
অনচংকমানানং অনবিচরমানানং অনাধারমানানং অযং অন্তরকথা উদ্‌পাদি-“কথং ভো ব্ৰাহ্মণো 
হোতী”তি? ভারদ্বাজো মাণবো এবং আহ “যথা খো ভো উভতো সুজাতো হোতি মাতিতো চ 
পীতিতো চ সংসুদ্ধ গহণিকো যাব সত্তমা পিতামহযোগা 


৩৮ মাধ্যমিক পালি 


অক্খিত্তো অনুপক্কুটেঠা জাতিবাদেন, এত্তাবতা খো ব্ৰাহ্মণো হোতী”তি | ”বাসট্ঠমাণবো এবং আহ “যতো খো 
ভো সীলবা চ হোতি বতসম্পান্নো চ এত্তাবতা খো ব্ৰাহ্মণো হোতী”তি। ন এব খো অসক্খি ভারদ্বাজো মাণবো 
বাসেট্ঠং মাণবো সঞ্ঞাপেতৃং, ন পন অসক্খি বাসেট্ঠ মাণবো ভারদ্বাজং মাণবং সঞ্ঞাপেতৃং। অথ 
বাসেট্ঠ মাণবো ভারদ্বাজং মাণবং আমস্তেসি; “অযং খো ভারদ্ধাজ সমণো গোতমো সক্যপুত্তে সাক্যকুল 
পব্বজিতো ইচ্ছানজ্গলে বিহরতি ইচ্ছানজ্ঞাল বনসণ্ডে, তং খো পন ভবস্তং গোতমং এবং কল্যাণো কীত্তিসদ্দো 
অব্ভ্গতো পে বুদ্ধো ভগবাতি আযস্মা ভো ভারছ্বাজ, যেন সমণো গোতমো তেন উপসক্কমিস্সাম, উপসঙ্কমিতা 
সমণং গোতমং এতং অথং পুচ্ছিস্সাম, যথা নো সমণো গোতমো ব্যাকরিসসৃতি তথানং ধারেস্সামা”তি। “এবং 
ভো”তি খো ভারদ্বাজো মাণবো বেসট্ঠস্স পচ্চস্্‌সোসি ৷ অথ খো বাসেট্ঠ ভারছ্বাজ মাণবা যেন ভগবা তেন 
উপসঙ্কমিংসু, উপসঙ্কমিতা ভগবতা সম্ধিং সম্মোদিংসু সম্মোদনীঘং কথং সারনীযং বীতিসারেতা একমস্তং 
নিসীদিংসু। একমন্তং নিসিন্নো খো বাসেট্ঠ মাণবো ভগবস্তং গাথায অজ্ঝভাসি। 
১, অনুঞ্ঞাত পটিঞ্ঞাত তেবিজ্জা মযং অসম উভো, 
অহং পোক্খরসাতিস্স তিরুকখসস্াযং মাণবো। 
২,  তেসং নো জাতিবাদস্মিং বিবাদো অথি গোতম; 
“জাতিযা ব্রাহ্মণা হোতি” ভারদ্ধাজো "তি ভাসতি; 
অহঞ্চ “কাম্মুনা” বুমি এবং জানাহি চক্থুমা ৷ 
৩. তে ন সঙ্কোম সঞ্ঞাপেতৃং অঞ্ঞমএঞ্ঞংহং মযং উভো, 
ভবস্তং পুট্ঠং আগম্ম ‘সম্বুদ্ধং হিত বিস্সুতং, । 
৪. তেসং বো'হং ব্যাকৃখিসৃসং [বাসেট্‌ঠো’তি ভগবা], অনুপুব্বং যথা তথং, 
জাতি বিভঙ্গাং পাণনং অঞ্ঞমঞ্ঞহি জাতীযো। 
৫. ন জচ্চ ব্ৰাহ্মণো হোতি, ন জচ্চ হোতি অন্রাহ্মণো, 
কম্মুনা ব্ৰাহ্মণো হোতি, কম্মুনা হোতি অব্রান্মাণো। 
৬.  কস্সক কস্মুনা হোতি, সিপপ্‌কো হোতি কম্মুনা, 
বাণিজো কম্মুনা হোতি, পেস্সিকো হোতি কম্মুনা। 
৭,  চোরো পি কম্মুনা হোতি, যোধাজীবো পি কম্মনা, 
যাজকো কম্মুনা হোতি, রাজপি হোতি কম্মুনা। 
৮. এবং এতং যথাভূতং কম্মং পস্সতি পন্ডিতা, 
পটিচ্চসমুপ্পদ দস্সা কম্ম বিপাক কোবিদা। 
৯.  কম্মুনা বন্ততি লোকে কম্মুনা বত্তুতি পজা, 
কম্ম নিবনধনা সত্তা রথস্সানীব জাযতো । 
১০. তপেন ব্রক্ষচরিষেন সংযমেন দমেন চ, 
এতন ব্ৰাহ্মণো হোতি এতং ব্রা্গণা উত্তমং। 


২০২১ 


২০২১ 


মাধ্যমিক পালি ৩৯ 


সারমর্ম 


ভরদ্বাজ এবং বাশিষ্টের মধ্যে “কিসে ব্ৰাহ্মণ হয়” এ বিষয় নিয়ে বিতর্ক হলে সমাধানের জন্য উভয়ে বুদ্ধের 
কাছে আসলেন । এসে নিজেদের পরিচয় দিয়ে বললেন, তারা উভয়ে ত্রিবেদ, বিদ্যা এবং ব্যাকরণে সমান 
জ্ঞানের অধিকারী ৷ কিন্তু ব্রাহ্মণ কিসে হয় এ নিয়ে তাদের মধ্যে বিতর্ক হয়। চক্ষুম্মান বুদ্ধকে তারা এ বিষয়ে 
সমাধান দিতে অনুরোধ করেন। তখন বুদ্ধ বললেন, ব্রাহ্মণ বংশে জন্ম নিয়ে কেউ ব্রাহ্মণ হয় না। কর্মেই 
ব্ৰাহ্মণ হয়। কৃষি কাজে কৃষক, শিল্প কাজে শিল্পী, বাণিজ্যে বণিক এবং প্রেষ্য কর্মের মধ্যে নিবন্ধ ৷ তেমনি চুরি 
করলে চোর, যুদ্ধ করলে যোদ্ধা হয়। যাচক যাচনা করে এবং রাজা কর্মের মধ্যেই হয়ে থাকে । যারা 
প্রকৃতপক্ষে প্রতীত্যসমুৎপাদ বোঝেন তীরাই কর্মকে হথার্থভাবে নিরীক্ষণ করেন ৷ কর্মের হেতৃতেই এ বিশৃূবন্াণ্ড 
চাকার মত আবর্তিত হচ্ছে। সুতরাং তপস্যা, ব্রহ্মচর্যা, সংযম এবং ইন্দ্রিয় দমনেই উত্তম ব্রাহ্মণ হওয়া যায়। 


শব্দাৰ্থ 


পটিবসন্তি-বাস করতেন, উপসঙ্কমিতা-উপস্থিত হয়ে, ধারেস্সামি- ধারণ করব, অনুঞ্ঞাত-অনুজ্ঞাত; 
তেবিজ্জ-ত্রিবিদ্যা; জাতিবাদস্মিং -জাতিবাদ নিয়ে; ব্যক্থিস্সং- ব্যাখ্যা করুন, জচ্চা-জন্ম; কস্সক-কৃষক; 
যোৌধাজীবো-যুদ্ধজীবী; পেস্সিকো- প্রেষ্য; সিপ্পকো-শিল্পী। 


অনুশীলনী 
ক. ঠিক উত্তরের পাশে টিক (৬) চিহ্ন দাও : 
১। শাক্যবংশের শেষ প্রদীপ বলতে কাকে বুজায় ? 


(ক) শুদ্ধোদন (খ) নন্দ 
(গ) গৌতম (ঘ) রাহুল 
২। রাহুলের মায়ের নাম কি? 
কে) গৌতমী খে) মহামায়া 
(গ) যশোধরা (ঘ) পটাচারা 
৩। রাহুল বুদ্ধের কাছে কোন ধন চেয়েছিল ? 
কে) চার নিধি কুম্ভ খে) প্রবজ্যা 
(গ) উত্তরাধিকার (ঘ) বিষয় সম্পত্তি 
৪। জীবক কোথাও অভৈষজ্য পেলেন না কেন ? 
কে) সব ভৈষজ্য বলে (খ) উদ্ভিদ মাত্রেই ভৈষজ্য বলে 


(গ) কোথাও ভৈষজ্য ছাড়া নয় বলে (ঘ) বিচক্ষণ বলে 


80 


৫। 


৬ 


৭। 


৮। 


৯। 


১০ 


১১। 


১২। 


১৩ 


কোথায় এসে জীবকের পাথেয় ফুরিয়ে গেল ? 


(ক) রাজগৃহে 

(গ) পাটলিপুত্রে 

প্রথম চিকিৎসায় জীবকের কত আয় হয় ? 
(ক) ২০ হাজার 

(গ) ১৬ হাজার 
অঙ্গুলিমালের পিতা কে ছিলেন ? 
(ক) ভাৰ্গব ব্ৰাহ্মণ 

গে) পূজারী ব্ৰাহ্মণ 

হাঁতিকে কিভাবে দমিত করা হয় ? 
(ক) অজ্কুশ দ্বারা 

(গ) উপোস রেখে 

পূর্বে অঙ্গুলিমাল কেমন ছিলেন ? 
(ক) চোর 

গে) দস্যু 

কার মধ্যে ব্রিবিদ্যার উদয় হয় ? 
(ক) সারিপুত্রের 

গে) অঙ্গুলিমালের 

বাসেট্ঠ সুত্ত-এ বর্ণিত বিতর্কের বিষয় ? 
(ক) ধর্ম 

(গ) ব্ৰাহ্মণ 

জাতি সম্বন্ধে বাশিষ্টের মতবাদ কি ? 
(ক) জন্মগত 

(গ) ধর্মগত 

বুদ্ধের মতে কিসে ব্ৰাহ্মণ হয় ? 
(ক) জন 

(গ) ধর্ম 


খে) 
€ঘ) 


খে) 
ঘে) 


খে) 
€ঘ) 


(খে) 
€ঘ) 


খে) 
€ঘ) 


থে) 
€ঘ) 


থে) 
€ঘ) 


থে 
(ঘ) 


খে) 
ঘে) 


মাধ্যমিক পালি 


২০২১ 


খ. সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন : 

১।  “সুখো তে সমণ ছায়াতি-এটি কার উক্তি? 

২। রাহুলকে কে প্রবজ্যাদান করেন? 

৩। রাজপরিবার জীবকের জন্য সুখবর নয় কেন? 

৪। তক্ষশিলা কোথায় এবং কিজন্য বিখ্যাত? 

৫।  মেঘমুক্ত চন্দ্রকে কিসের সাথে তুলনা করা হয়েছে? 

৬। অঙ্জুলিমাল কিভাবে দমিত হয়েছিলেন? 

৭। অঙ্গুলিমাল কেন উদ্বিগ্ন চিত্তে থাকতেন? 

৮। ভরদ্বাজ এবং বাসেট্ঠ কি বিষয়ে পারদর্শী ছিলেন? 

৯। “ন জচ্চা ব্ৰাহ্মণো হোতি ন জচ্চা হোতি অব্বান্মণো” - বাক্যটির বাংলা কিঃ 
গ. রচনামূলক প্রশ্ন : 

১। প্ৰথমে কিভাবে প্ৰবজ্যা প্রদান করা হত তা বর্ণনা কর। 

২। রাজা শুদ্ধোদন বুদ্ধের নিকট কি বর লাভ করেন এবং কেন? 

৩। অনুবাদসহ ব্রিসরণ মুখস্থ লেখ ৷ 

৪ । জীবক কুমার ভূত্যের জীবনী সংক্ষেপে লেখ। 

৫ । জীবকের তক্ষশিলা গমনের কারণ কি? তার মেধার পরিচয় দাও । 

৬। জীবকের চিকিৎসা শাস্ত্রে যশের একটি বর্ণনা দাও। 

৭। জীবক কোথায়, কাকে এবং কিভাবে প্রথম চিকিৎসা করেন? 

৮।  অঙ্গুলিমাল কে ছিলেন? তার জীবন সম্পর্কে কি জান? 

৯। পূৰ্বে প্ৰমত্ত থেকে পরে অপ্ৰমত্ত হওয়ার সুফল কিভাবে অঙ্গুলিমালের জীবনে প্রতিফলিত 


১০। 


১১। 


হয়েছিল? 
বুদ্ধের মতে প্রকৃত ব্রাহ্মণ কে? সংক্ষেপে আলোচনা কর? 


বাসেট্ঠ সুত্তের সারাংশ চয়ন কর। ? 


ফর্মা-৬, পালি-৯ম-১০ম 


৪১ 


তৃতীয়ু অধ্যায় 
অট্ঠকথা 
বিসাখায বরলাভো 

সা (বিসাখা) হি একদিবসং জেতবনে ধস্মকথং সুতা ভগবস্তং সম্ধিং ভিক্খুসঙ্রেন স্বাতনায নিমন্তেত্বা পক্কামি। 
তস্সা পন রত্তিযা অচ্চযেন চাতুদ্দীপকো মহামেঘো বসৃসী। ভগবা ভিক্থু আমস্তেতা “যথা ভিক্খবে জেতবনে 
বস্সতি এবং চতুসু দীপেসু বস্স্তি, ওবস্সাপেথ ভিক্খবে কাযং, অযং পচ্ছিমকো মে চাতুদ্দীপকতো 
মহামেঘো”তি বড়া ওবস্সাপিত কাষেহি ভিক্খুহি সন্ধিং ইদ্ধিবলেন জেতবনে অন্তরহিতো বিসাখায কোট্ঠকে 
পাতুর অহোসি। উপাসিকা অচ্ছরিযং বত ভো, অব্ভূতং বত ভো, তথাগতসৃস্‌ মহিদ্ধিকতা মহানুভাবতা যত্ৰহি 
নাম জগ্রকমত্তকেসুপি ওঘেসু বন্তমানেসু কোটিমত্তেসুপি ওঘেসু বন্তমানেসু ন হি নাম একভিক্খুস্সপি পাদা বা 
চীবরং বা অলনি ভবিস্সতী”তি হটঠ্‌-উদগৃগ বুদ্ধ-পমুখং ভিক্খুসঙ্ঘং পরিবিসিত্বা কতভত্তকিচ্চং এতদৃ 
অবোচ- “অন্ধাহং ভন্তে ভগবস্তং বরং যাচামী”তি। -“অতিন্বস্তবরা ভো বিসাখে তথাগতা’তি। -“যানি চ ভন্তে 
কপ্পন্তি যানি চ অনবজ্জানী”তি | -“বদেহি বিসাখে”তি। -“ইচ্ছামহং ভত্তে ভিকখুসঙ্ৰস্স্‌ যাবজীবং 
বস্সিকসাটিকং দাতুং আগন্তক-ভত্তং দাতৃং, গমিকভত্তং দাতুং, গিলানভন্তং দাতুং, গিলানুপটহাক-ভত্তং দাতৃং, 
গিলান- ভেসজ্জং দাতৃং, ধুবযাগুং দাতৃং, ভিকখুলীসঙঘস্স্‌ যাবজীবং উদক-সাটিকং দাতুং”্তি। সথা“কং পন 
তৃং বিসাখে অথবসং সম্পাস্স্মানা তথাগতং অটঠৃবরানি যাচসী”তি পুচ্ছিত তযা বরানিসংসে কথিতে “সাধু 
সাধু বিসাখে, সাধু খো ত্বং বিসাখে ইমং আনিসংসং সম্পস্স্মানা তথাগতং অটঠ্বরানি যাচসী”তি বতা 
অনুজানামি বিসাখে অটঠ্বরানী”তি অটঠ্‌ বরে দা অনুমোদনং কতা পক্কামি। 


সারমর্ম 
সেদিন বিশাখার ঘরে বুদ্ধপ্রমুখ ভিক্ষুসঙ্ঘের নিমন্ত্রণ ছিল। নিমন্ত্রণ যাত্রার সময়ে প্ৰবল বারিপাত শুরু হল । 
বুদ্ধ খাদ্ধিবলে ভিক্ষুসঙ্ঘকে নিয়ে বিশাখার ঘরে উপস্থিত হলেন ৷ কারো এতটুকু চীবরও সিক্ত হল না। বুদ্ধ 


খাদ্ধি প্রয়োগ না করলে ভিক্ষুসঙঘ সিক্তবসনে কি করতেন? বিশাখা চিন্তা করে আকুল হলেন। সে অসুবিধা 
নিরসনের জন্য তিনি মনঃস্থির করলেন । ভোজন শেষ হলে বিশাখা বুদ্ধের কাছে আটটি বর প্ৰাৰ্থনা করেন ৷ 


সে আটটি বর হল- 

১. যাবজ্জীবন বর্ষা-চীবর প্রদান করবেন। 

২. নবাগত ভিক্ষুকে ভোজন করাবেন ৷ 

৩. প্রস্থানকারী ভিক্ষুকে ভোজন করাবেন। 

৪. পীড়িত ভিক্ষুর পথ্য দান করবেন। 

৫. রোগীর পরিচর্যাকারীর ভোজন দান করবেন ৷ 
৬. পীড়িত ভিক্ষুকে ওষধ দান করবেন। 


২০২১ 


২০২১ 


মাধ্যমিক পালি ৪৩ 


৭. নিত্য যাগুদান করবেন। 
৮. ভিক্ষুণীসঙ্ঘকে যাবজ্জীবন স্নান-বস্ত্ৰ দান করবেন ৷ 
ভগবান সাধুবাদের সাথে বিশাখাকে উক্ত আটটি বর প্রদান করেন। 


শব্দাৰ্থ 


আমন্তেত্বা- আমন্ত্রণ করে; চতুসু দীপেসু-চার দ্বীপে; ইদ্ধিবলেন-খদ্ধিবল দ্বারা; অন্তরহিতো-রহিত করা; 
জণুকত্তকেসু-জানু পরিমাণ, অলানি-ভেজা, ভত্তকিচ্চং ভোজন কৃত্য; পরিবিসিত্বা-পরিবেশন করে; 
অতিন্বস্তবরা-অতিক্রম্য বরসমূহ; বস্সিক সাটিকং-বর্ধা চীবর; গিলান-পীড়িত; গিলিনৃপট্ঠাক-রোগীর 
পরিচর্যাকারী; ভেসজ্জংভৈষজ্য; ধূবযাগুং-নিত্য যাগু; সম্পস্সমনা- তুষ্ট মনে; আনিসংস-সুফল। 

টীকা 


বর-বর শব্দের অর্থ বহু প্রকার হতে পারে । যেমন বর অর্থ দেবতা, গুরুজন প্রভৃতির নিকট হতে প্রাপ্ত অনুগ্রহ, 
আশীর্বাদ, বিয়ের পাত্র, স্বামী, পতি, ইণ্সিতবস্তু, উত্তম, উৎকৃষ্ট ইত্যাদি। এখানে বিশাখার বর লাভ বলতে 
বিশাখাকে প্রদত্ত বুদ্ধের আশীর্বাদ লাভ, আবেদন অনুমোদন বুঝায় ৷ বিশাখা প্রত্যহ তিনবার বিহারে যেতেন। 
বুদ্ধ শাসনের উন্নতির বিষয় তিনি গভীরভাবে চিন্তা করতেন ৷ এ চিন্তার ফল স্বরুপ প্রয়োজনীয় অভাব পূরণের 
জন্য বুদ্ধের কাছে আটটি বর প্রার্থনা করেছিলেন ৷ বুদ্ধ এ প্রার্থনা অনুমোদন করে । 


অট্ঠকথা- পাঠ্য বইয়ের তৃতীয় অধ্যায়ের বিষয়বস্তু অট্ঠকথা থেকে সংকলিত। অট্ঠকথা-র বাংলা অর্থকথা বা 
ভাষ্যগ্রন্থ। ব্রিপিটকের ভাষ্য গ্ৰন্থই অর্থকথা। ত্ৰিপিটকের অন্তর্নিহিত গভীরতত্ত সহজে বুঝার জন্য অর্থকথা 
প্রণীত হয়েছে। ফলে অতি সাধারণ লোকও ব্রিপিটকের মর্ম উপলব্ধি করতে পারে । অট্ঠকথা রচনার একক 
কীর্তির অধিকারী বুদ্ধঘোষ। খ্রিফীয় পঞ্চম শতকে শ্রীলংকায় অট্ঠকথা রচিত হয়। ব্রিপিটকের পরবর্তী 
ভাষ্যকার হিসেবে ধর্মপালের নাম করা যায়। সূত্র, বিনয় এবং অভিধর্ম পিটকের অট্ঠকথা বর্তমানে মায়ানমার, 
থাইল্যান্ড, শ্রীলংকা এবং লন্ডন পালি টেক্সট সোসাইটি কর্তৃক প্রকাশিত হয় । 


কিসা গোতমীযা বু 


সাবথিযং কির একসৃস সেট্ঠিসৃস গেহে চত্তালীসকোটিধনং অঙ্গারা তুতা অট্ঠাসি। সেট্ঠি তং দিস্বা উপ্‌পন্নো 
সোকো অন্তনো আপনে অঙ্গারে রাসিং কতা বিক্কিণন্তো বিষ নিসীদি। অথ একা গোতমী নাম কৃমারিকা 
কিলম্তসরীর তায “কিসা গোতমী”তি পঞ্ঞ্জাযমানা পরিজিগ্র কুসলস্স ধিতা অন্তনো পুত্তসৃস আনেতা চত্তালীস 
কোটিধনং পটিচ্ছাপেসি। 


তস্সা অপরেন সমযেন গবৃভো পতিট্ঠাহি। সা দসমাস অচ্চযেন পুত্তং বিজাযি। সো পদসা গমনকালে কালং 
অকাসি। সা অদিট্ঠপুব্ব মরণতায় তাং ঝাপেতুং নীহরস্তে বারেতা “পুত্তসূস মে ভেসজ্জং পুচ্ছিস্সামী”্তি। 
মতকলেবরং অঙ্কেন আদায “অপি নু মে পুত্তস্স ভেসজ্জং জানাথা”তি পুচ্ছন্তি ঘরপটিপাতিযা বিচরতি | অথ নং 
মনুস্সা “অম্ম, উম্মত্তিকা” সি জাতা, মতপুত্তস্স ভেস্জজং পুচ্ছন্তি বিচরসী”তি বদন্তি। সা অবস্সং মম 
পুত্তস্স ভেসজ্জং জাননকং লভিস্সামী”তি মঞ্ঞমানা বিচরতি। 


৪৪ মাধ্যমিক পালি 


অথ নং একো পণ্ডিত পুরিসো দিস্বা “অযং মম ধীতা পঠমপুত্তকং বিজাতা ভবিস্সতি অদিট্ঠপুবব মরণা, মযা 
ইমিস্সা অবস্সযেন ভতিতুং বপুতী”তি চিন্তেত্বা আহ- “অহং অস্ম ভেসজ্জাং ন জানামি, ভেসজ্জং জাননকং পন 
জানামী”তি | “কে জানাতি তাত”তি। -“সথা অম্ম জানাতি, গচ্ছ তং পুচ্ছা”তি। সা “গমিস্সামি তাত 
পুচ্ছিস্সামী "তি? -“বত্তা সথারং উপসঙ্কমিতা বন্দিতা একমস্তে ঠিতা পুচ্ছি তুমৃহে কির মে পুত্তস্স ভেসজ্জং 
জানাথ ভন্তে”তি? -“কিং লদ্ধং বট্টতী’তি। -“অচ্ছরগহণমত্তং সিদ্ধখকং ল্ধং বট্টতী'তি। “লভিস্সামি ভন্তে, 
কস্স পন গেহে লদ্ধং বট্টতী”তি ৷ যস্স গেহে বা ধীতা বা ন কোচি মতপুব্বো”্তি। 


সা “সাধু ভন্তে”তি সথারং বন্দিতা মতপুত্তকং অজ্গোনাদাযী অস্তোগামং পবিসিতা পঠমগেহস্স দ্বারে ঠত্বা “অথি 
নু খো ইমস্মিং গেহে সিদ্ধখকো। পুত্তসৃস কির মে ভেসজ্জং এতং”তি বতা, “অথি” তি বৃত্তে, “তেন হি 
দেথা”তি। তে আহরিতা সিদ্ধাথকেসু দিযমানেসু “ইমম্মিং গেহে পুত্তো বা ধীতা বা মতপুব্বো কচ্চি নথি 
অম্ম”তি পুচ্ছিত্বা, “কিং বদেসি অম্ম, জীবমানা হি কতিপযা, মতকা এব বহুকা”তি বৃত্তে, “ তেন হি গণ্হথা 
বো সিদ্ধথকে, ন তং মম পুত্তস্স ভেসজ্জং”তি পটিদাসি। ইমিনা নিযামেন আদিতো পট্টায পুচ্ছন্তি বিচরি। 
সা একগেহে পি সিদ্ধথকে অগহেতা সাফ্ণহ সমযে চিন্তেসি-“অহো ভরিযং কম্মং, অহং “মম এব পুত্তো 
মতো'তি সঞ্ঞং অকাসিং সকলগামে হি পন জীবস্তেহি মতকা বা বহুতরা”তি। তস্সা এবং চিন্তযমানয 
পুত্তসিনেহ মুদুকং হদযং থদ্ধভাবং অগমাসি ৷ সা পুত্তং অরঞ্ঞে ছডডেতা সমু সম্তিকং গন্তা বন্দিত একমন্তং 
অট্ঠাসি। 

অথ নং সখা “লদ্ধা তে একচ্ছরমত্তা সিদ্ধখকা”তি আহ। “-ন লদ্ধা ভত্তে, সকলগামে হি জীবস্তেহি মতকা 
এব বনুতরা” তি। অথ নং সখা “তং ইমং এব পুত্তো মতো”তি সলক্খেসি, ধুবধম্মো এস সত্তানং মচ্চুরাজা হি 
সব্বসত্তে অপরিপুণ্রজ্ঝাসযে এব মহোঘো বিষ পরিকস্সমানো যেব অপাযসমুদ্দে পৰ্কিপতীস্তি বত়া ধম্মং 
দেসেস্তো ইমং গাথং আহ- 


তং পুত্তপসুসম্মতং ব্যাসত্তমনসং নরং, 
সুত্তং গামং মহোঘো ব মচ্চু আদায গচ্ছতা“তি। 


গাথা পরিযোসানে কিসা গোতমী সোতাপত্তিফলে পতিট্ঠাহি। সা পন সথারং পববজ্জং যাচি, সথা ভিক্খুণীনং 
সম্তিকং পেসেতা পব্বাজেসি। সা লদ্ধ্পসম্পদা কিসাগোমতি থেরী”তি পঞ্ঞাধি। 


সারমর্ম 


শ্রাবন্তীর এক শ্ৰেষ্ঠীর পুত্রবধূ ছিলেন গৌতমী ৷ কৃশা গৌতমী সংসার জীবনে এসে এক পুত্র সন্তান লাভ 
করেন ৷ পুত্রটি হাঁটি হাঁটি পা পা করতেই হঠাৎ মৃত্যু হয়। কৃশা গৌতমী আদরের এ পুত্রকে হারিয়ে 
শোকে উন্মাদ হয়ে গেল। মৃত পুত্রকে কোলে নিয়ে গ্রাম হতে গ্রামান্তরে ডাক্তার আর ওঁষধ খুঁজে 
বেড়াচ্ছিল। এমনি সময়ে পথে এক বৃদ্ধের পরামর্শে চিকিৎসার জন্য বুদ্ধের কাছে গেলেন। বুদ্ধ 
তাকে যে ঘরে কোন লোক মরেনি এমন ঘর থেকে এক মুষ্টি সরিষা এনে দিতে বললেন । বুদ্ধের 
পরামর্শে কৃশী গৌতমী গ্রামে প্রবেশ করে প্রতি ঘরে খুঁজে সরিষা পেলেন কিন্তু লোক মরেনি এমন ঘর 
একটাও পাননি। সুতরাং সরিষাও নেয়া হল না। প্রত্যেকের ঘরে মৃত্যুর ছোবল পড়েছে জেনে কৃশা 
গৌতমীর মধ্যে এক বিরাট পরিবর্তন এল । কৃশা গৌতমীর মধ্যে দৃঢ় প্রত্যয় হল শুধু তিনি নয়, পুত্ৰ 
সন্তান বা আত্নীয় হারায়নি এমন কেউ নেই । তিনি তার মৃতপুত্রকে বনে রেখে বুদ্ধের কাছে ফিরে 
গেলেন ৷ তিনি বুদ্ধকে তার মনের প্রতিক্রিয়া জানালেন ৷ মৃত্যু যে ধুব একথা বুদ্ধ কৃশা 


২০২১ 


২০২৪ 


মাধ্যমিক পালি ৪৫ 
গৌতমীকে বুঝিয়ে দিলেন। এতে কৃশা গৌতমী শ্ৰোতাপত্তিফলে প্রতিষ্ঠিতা হন বুদ্ধ তাকে ভিক্ষুণীসঞ্জে প্রেরণ 


করলেন। 
উপদেশ $ জগতে মৃত্যু অবধারিত। সুতরাং সৎজীবন যাঁপনই শ্রেয়। 
শব্দাৰ্থ 


একচ্চরমত্তা-একমুষ্টি, সিদ্ধখকো- সরিষা, সলকসি-নির্ধারণ করা, মহোঘ-মহাবন্যা, অপরিপুণ্রজ্ঝাসয়ে- 


অপরিপূর্ণতায় । 
অজাতসতুনো চিত্তস্সাদো 


সো হি [রঞ্ঞো বিদ্বিসারস্স পুত্তো অজাতসত্ত-কুমারো] বুদ্ধানং পটিকণ্টকভুতে দুস্সীলে পাপধম্মে দেবদত্তে 
পসীদিতা, তং অসন্তাং অসপ্পুরিসং পগযৃহ-“তসৃস সক্কারং করিস্সামী”তি বহুং ধনং পরিচ্চজিতা গযাসীসে 
বিহারং কারেতা তস্স এব বচনং গহেতা পিতরং ধম্মরাজানং সোতাপন্নং অরিযসাবকং ঘাতেত্বা, “দেবদত্তো 
পঠবি পবিটঠো” তি সুতা, “কচ্চি নু খো মং পি পঠবী গিলেয্যা”তি ভীততসিতো রজ্জসুখং ন লভতি, সযনে 
অসৃসাদং ন বিন্দতি, তিব্বকারণাভিতুন্নো হত্তিপোতো বিষ কম্পমানো বিচরতি। সো পঠবিং ফলমানং বিষ, 
অবীচিজালং নিক্খমন্তং বিষ, পঠবিযা অন্তানং গীলিযানং বিষ, আদিত্তায লোহপঠবিযা উত্তানকং নিপজ্জাপেতা 
অযধূলেহি কোটিযমনং বিষ চ সমনুপস্সি। তেন এতস্স পহটক্কুটস্স এব মুহুথংপি কম্পমানস্স অবস্তানং 
নাম নারেহসি। সম্মাসপ্ুদ্ধং পস্সতুকামো খমাপেতুকামো পঞ্হং পুচ্ছিতুকামো অহোসি, অত্তনো অপরাধ- 
মহস্ততায উপসঙ্কমিতুং ন সক্কোতি। 


সম্মাসম্বুদ্ধং পসস্সিমামি, ন থো পন সক্কা মযা উজুকং বত “অহং সম্ম জীবক সযং গল্ভুং ন সক্কোমি, এহি মং 
সু সন্তিকং নেহী” তি, পরিযাযেন পন রত্তিসম্পদং বগ্রেন্তা “কনু খো অজ্জ মযং সমণং বা ব্ৰাহ্মণং বা 
পধিরুপাসেয্যাম, যং নো পযিরুপা সম্তানং চিত্তং পসীদেষ্যা”তি বক্থামি, তং সুতা অমচ্চা অত্তনো সথারানং বণুং 
কথেস্সস্তি, জীবকো পি সম্মাসম্বুদ্ধস্স বং কথেস্সতি, অথ নং গহেতা সথু সস্তিকং গচ্ছিস্সামী“তি 
পঞ্চেহি পদেহি রত্তিং বণ্রেসি ঃ 

লক্খণা বত ভো দোসিনা রত্তি, 

দস্সনিযা বত বো দোসিনা বৃত্তি, 

পাসাদিকা বত ভো দৌসিনা বৃত্তি, 

রমণিযা বত ভো দোসিনা রত্তি। 

কং নু কো অজ্জ মযহং সমণং বা ব্রাক্ষণং বা পযিরূপাসতো চিত্তং পসিদেষ্যাপ্তি। 


৪৬ মাধ্যমিক পালি 


অথ একো অমচ্চো পুরাণস্স কস্সপস্স বণ্বং কথেসি, একো মক্খলি গোসালস্স, একো অজিত 
কেসকম্বলস্স, একো ককৃধ কচ্চাযনস্স, একো সঞ্জয বেলটঠিপুত্তস্স, একো নাথপুত্ত নিগন্ঠস্স' তি রাজা 
তেসং কথং সুতা তৃণ্হী অহোসি। সো হি জীবকস্স এব মহা অমচ্চস্স কথং পচ্চাসীংসতি। জীবকো পি 
রঞ্জেো মং আরব্ভ কথিতে যেব জানিস্সমী”তি অদিদূরে তৃণহী নিসীদি। অথ নং রাজা আহ-“তৃং পন সম্ম 
জীবক কিং তৃণহী”তি। তস্মিং খণে জীবকো উট্ঠযাসনা যেন ভগবা তেন অঞ্জলিং পনামেতা “এসো দেব 
অরহং সম্মাসম্বুল্ধো অমৃহাকং অমববনে বিহরতি সদ্ধিং অড্ঢচতেসেহি ভিক্থুসতেহি তঞ্চ পন ভগবস্তং এবং 
কল্যাণো কিন্তিসদ্দো অব্ভুগতে তি নব অরহাদিগুণে বতা জাতিতো পট্ঠায পুব নিমিস্তাদিভেদনং ভগবতো 
অনুভাবং পকাসেতা “তা ভগবন্তং দেবো পযিরুপাসতু, ধম্ম সুণাতৃ, পঞ্হং পুচ্ছতু”তি আহ। 


রাজা সম্প্র মনোরথো হুতবা “তেন হি সম্ম জীবন হত্তিযানানি কপ্পপেহী”তি যানানি কপ্পাপেতা মহন্তেন 
রাজানুভাবেন জীবকাম্ববনং গন্তা গদ্ধ-মগ্ডল-মালেহি ভিক্খুসঙ্ৰ পরিবুতং তথাগতং দিস্বা সম্ত-বীচি-মন্বে 
মহগ্রবং বিষ নিচ্চলং ভিক্খুসঙ্ৰং ইতো চ ইতো চ অনুবিলোকেত্া- “এবরুপা নাম মে পরিসা ন দিটঠ্পুব্ো”তি 
ইরিযাপথে যেব পসীদিতা, সংঘস্স অঞ্জলিং পথ্গণহিতা, তুতিং কতবা ভগবস্তং বন্দিতৃ, একমস্তং নিসিন্নো 
সামঞ্ঞফলসুত্তম্ভং- কথেসি সো সুত্তং পরিযোসানে অত্তমনো ভগবস্তং খমাপেতা উট্ঠীযাসনা পদক্খিণং কতা 
পক্কামি। 


সথা অচিরপক্ত্তস্স রঞ্ঞ্ঞো, ভিক্খু আমস্তেতা “যথাযং ভিক্খবে রাজা, সচে অযং ভিক্খবে রাজা 
ইস্সরিযকারণা পিতরং ধম্মিকং ধম্মরাজানং জীবিতা ন বেরোপেস্সথ, ইমস্মিং যেব আসনে” বিরজং বীতমলং 
ধম্মচক্থুং উপ্পজ্জিস্সথ ৷ দেবদত্তং পন নিস্সায অসন্তং পগৃগহং কতা সোতাপত্তিফলা পরিহীনোতি আহ। 


সারমর্ম 


করেন। এদিকে দেবদত্ত অবীচি নরকে গমন করলে অজাতশত্রু ভীত সন্ত্রস্ত হয়ে পড়েন। তিনি অনুতাপের 
আগুনে দগ্ধ হতে লাগলেন । একদিন এক রমণীয় রাতে তিনি কোন এক ধর্মগুরুর কাছে যেতে ইচ্ছা প্রকাশ 
অবস্থানরত বুদ্ধের নিকট গমন করেন। রাজা বুদ্ধকে নিভৃতে নিচ্চল ভিক্ষুগণ পরিবৃত দেখে অভিভূত হন। 
বুদ্ধ রাজাকে শ্রামণ্যফল সূত্র দেশনা করে তৃপ্ত করেন ৷ সূত্র শেষ হলে রাজা সম্তৃপ্ত হৃদয়ে সপারিষদ প্রস্থান 
করেন। 


শব্দার্থ 


পটিকণ্টকভূতে-বিরুদ্ধচারী, পরিচজ্জিত্বা-ব্যয় করে, ভত্তসিতো-ভীত সন্ত্রস্ত, পঠবিপরিটঠো-পৃথিবীতে প্রবেশ, 
অযসূলেহি-লৌহশুলে, রত্তিসম্পদং-রাত্রি সম্পদ, পাসাদিকা-আনন্দ দায়ক, তুণ্হী-নীরব; খমাপেতা- ক্ষমা 
চেয়ে, উট্ঠাযসনা-আসন থেকে উঠে, পক্কামি-প্রস্থান করেন, বোরোপেস্সথ-হত্যা না করত, নিস্সায- 
কারণে । 


২০২৪ 


২০২১ 


মাধ্যমিক পালি ৪৭ 


টীকা 


দেবদতো- দেবদত্ত সুপ্রবুদ্ধের পুত্র এবং যশোধরার ভাই। আনন্দ, অনিরুদ্ধ প্রভৃতি রাজকুমারদের সাথে তিনি 
বুদ্ধের নিকট প্রব্রজিত হন ৷ ধ্যান বলে খদ্ধি লাভ করেন ৷ এ খণ্ধি প্রভাবকে তিনি বিপথে পরিচালিত করেন ৷ 
ক্রমে বুদ্ধের সাথে বিরোধিতায় তৎপর হয়ে উঠেন রাজা অজাতশত্রুর সাথে আঁতাত করে বুদ্ধের প্রাণনাশ 
করতে চেয়েছিলেন ৷ সে পাপের ফলে দেবদত্ত অবীচি নরকে গমন করেন ৷ 


সাকিষ- কোলিযানং বিবাদকথা 


সাকিষ- কোলিযা কির কপিলবখু নগরস্স চ কোলিয নগরস্স চ অন্তরে রোহিণি নাম নদিং একেনে'ব 
আবরণেন বদ্ধাপেতা সস্সানি কারেস্তি। অথ জেট্ঠমূলমাসে সস্স্সু মিলাযস্তেসু উভয নগরবাসিনং পি 
কম্মকারা সন্নিপতিংসু। তথ কোলিযবাসিনো বদিংসু- ইদং উদকং উভতো নীহরিষমানং নেব তুমৃহাকং ন 
অমৃহাকং পহোস্সতি, অমৃহাকং পন সস্সং এক উদকেনেব নিপ্পজ্জিস্সতি, ইদং উদকং অমৃহাকং দেখা” তি। 
কপিলবখুবাসিনো তুমৃহেসু কোট্ঠকে পূরেতা ঠিতেসু মযং রত্তসুবগ্র নীলমণি কাল কহাপণে গহেতা ন 
সক্খিস্সাম। পচ্ছিপসিব্বকাদিহথা তুমৃহাকং ঘরদ্বারে বিচরিতং, অমৃহাকং পি অস্সং একেনেব উদকেন 
নিষ্পজ্জিস্সতি, “ইদং উদকং অমৃহাকং দেখা”তি “ন মযং দস্সামা”্তি | “মযংপি ন দসৃসামা”তি। এবং কথং 
বড্ঢেতা একো উট্ঠায একস্স পহারং অদাসি, সো পি অঞ্ঞ্স্সাঁতি এবং অঞ্ঞ্মঞ্ঞং পহারিতা 
রাজকুলানং জাতিং ঘটেত্বা কলহং বড্্‌ঢেসুং। তে গন্তা তস্মিং কম্মে নিযুত্ত-অমচ্চানং কথেসুং, অমচ্চা 
রাজকুলানং কথেসুং, ততো সাকিযা সোমঞ্চ বলঞ্চ দসসেস্সামা”তি যুদ্ধসঙ্জা নিক্খমিংসু। কোলিযা পি 
“থামঞ্চ বলঞ্চ দসস্স্সামা”তি যুদ্ধসজ্জা নিক্খমিংসু । 


অপরে পনাচারিযা, সাকিষ কোলিযানং দাসীসু উদকথাষ নদিনং গ্তা চুম্বটানি ভূমিযং নিকৃথিপিত্বা সুখকথায 
নিসিন্নাসু একিস্সা চূম্বটং এক সকসএঞ্ঞ্ায গণ্তি তং নিস্সায “তব চুম্বটং মম চুম্বটং”তি কলহে পবত্তে 
কমেন উভয নগরবাসিনং দাসকম্মকরা বের সেবকভোজকামচ্চ উপরাজানো চা’তি সব্বে যুদ্ধসঙ্জা 
নিক্খমিংসুতি বদন্তি ইমমহা পন নযা পুরিমনযো ব রহুসু অটঠৃকথাসু আগতো যুত্তোরুপো চা’তি স্বেব 
গহতবেবা। তে পন সাযণ্হে যুদ্ধসঙ্জা নিক্খনিনস্তী'তি। 


তস্মিং সমযে ভগবা সাবখিযং বিহ্রস্তো পচ্চুস্সমযে লোকং বিলোকেন্তো ইমে এবং যুদ্ধসঙ্জা নিক্খমস্তে 
অন্দস, দিস্বা “মযি গতে এস কলহো বুপসমিস্সতি নু খো নো” তি উপধারেস্তো সরীরা-পটিজগৃগনং কতা, 
সাবছিযং পিডায চরিত, পিডাপাত পটিককস্তো সাযণূহ সময়ে গন্ধকুটিতো নিক্থমিতা কস্সচি অনরোচেতা, 
সযং এব পত্তচীবরং আদায ছিন্নং সেনানং অন্তরে নিসীদি। 


কপিলবখুবাসিনো ভগবস্তং দিস্বা অমৃহাকং এঞ্াতিসেট্ঠো সথা আগতো, দিট্‌ঠো নু খো অমৃহাকং 
কলহকরণভারো”তি চিন্তেতা “ন খো পন সন্কা সথরি আগতে অমৃহে পরস্স সরীরে সং পাতেতৃং, 
কোলিযবাসিনো অমৃহ বা পচন্তু বা” তি আযুধানি ছড্টেসং। কোলিযবাসিনো পি তে অকংসু। 


৪৮ মাধ্যমিক পালি 


অথ ভগবা রমগীযে পদেসে পালিকা পুলিনে পঞ্ঞত্তবর বুদ্ধসনে নিসীদি, অনোমায বুদ্ধসিরিযা বিচরমানো ৷ 
তে পি রাঞ্ঞ্জো ভগবস্তং বন্দিতা নিসীদিংসু। অথ নে সখা জানন্তো ব “কস্মা আগত অথ মহারাজা”তি পুচ্ছিতা 
“ন এব ভন্তে নদীদসৃসুনখায ন কিলমণ্থায, ইসস্মিং পন ঠানে সংগামং পচ্চুপট্ঠাপেস্তা আগতমৃহা'তি। কিং 
নিস্সায বো কলহো মহারাজ”তি ৷ উদকং নিস্সায ভস্তে”তি। -“উদকং কিং অগৃঘতি মহারাজা্তি। -“অস্পং 
ভন্তে”্তি। -“পঠবী নাম কিং অগ্ঘতি মহারাজা”তি । -“অনগৃঘ ভন্তে”্তি। খত্তিযা কিং অগৃঘস্তি”তি ৷ -“খত্তিযা 
নাম অনগ্ঘা ভস্তে”তি। অপপগৃঘং উদকং নিস্সায যস্মা মহগ্ঘে খত্তিযে নাসথ মহারাজ”তি । 


“কলহস্মিং হি অস্সাদো নাম নথি। কলহবসেন হি মহারাজা একায বুক্খদেবতায কালসীহেন সন্ধিং 
বন্ধাঘাতো সকলং’পি ইমং কঞ্পং অনুপপত্তো যেবা”তি বা ফন্দন জাতকং কথেসি। ততো “পরপত্তিযেন নাম 
মহারাজ ন ভবিতব্বং পরপত্তিযা হুত্বাপি একস্স স্সস্স কথায তিযোজন সহসৃস্‌ বিথতে হিমবস্তে 
চতুপ্পদগণা মহাসমুদ্দং পক্খন্দিনা অহেসুং, তস্মা পরপত্তিষেন ন ভবিতব্বং”তি বড়া দদ্দভ জাতকং কথেসি ৷ 
ততো “কদাচি মহারাজা দুববলো পি মহব্বলস্স রন্ধে পস্সতি, কদাচি মহববলো পি দুব্বলস্স লুটকিকাপি 
সকুণিক হথিনাগং ঘাতেসী“তি বড়া লুটকিক জাতকং কথেসি ৷ 


এবং কলহবুপসমনখায তীনি জাতকানি কথেতা সামগ্গি পরিদিপনখায দ্বে জাতকানি কখেসি-“সমগ্গানং হি 
মহারাজা কোচি ওতরং নাম পসুসিতুং ন সক্কো”তি তি বত্কা বুক্খধস্ম জাতকং কথেসি-“তথা সমগ্গনং 
মহারাজা কোচি বিবরং পস্সিতৃং নাসকখি, যদা পন অঞ্ঞমঞ্ঞং বিবাদং অকংসু, অথ নে একো 
নেসাদপুত্তো জীবিতক্খযং পাপেতা আদায গতো, বিবাদে আস্সাদো নাম নহ্বী”তি বত্বা বট্টক জাতকং 
কথেসি ৷ এবং ইমানি পঞ্চ জাতকানি কথেতা অবসানে অন্তদণ্ড সুত্তং কথেসি। 


সারমর্ম 


শাক্যরাজ্য এবং কোলিয় রাজ্যের সীমান্তে প্রবাহিত রোহিণী নদী। চাষাবাদ এবং শস্য উৎপাদনের ক্ষেত্রে এ 
নদীর জল উভয় রাজ্যবাসীর জন্য অপরিহার্য ছিল। উভয় রাজ্য সমানভাবে রোহিণী নদীর জল ব্যবহার করত । 
এক সময় নদীর উপরিভাগে বাধ দিয়ে কোলিয়রা নিজেদের প্রয়োজনে সমস্ত জল ব্যবহার করতে শুরু করে। 
এ নিয়ে কপিলবাস্তুবাসী এবং কোলিয়দের মধ্যে যুদ্ধের জন্য সাজ সাজ রব হল। 


বুদ্ধ এসব বিবাদের বিষয় অবগত হয়ে কপিলবাস্তুতে গমন করেন। সেখানে তিনি কোলিয়বাসীদের যুদ্ধ 
প্রস্তুতির কথা শুনতে পান। বুদ্ধ যুদ্ধের দিনে সে নদীর তীরে বুদ্ধাসনে বসে আছেন। উভয়রাজা বুদ্ধকে 
দেখে সেখানে গেলেন এবং যুদ্ধের কারণ বর্ণনা করেন ৷ বুদ্ধ সকল কথা শুনে যুদ্ধের অপকারিতা ও পরিণাম 
সম্বন্ধে বলতে গিয়ে ক্রমে ফন্দন জাতক, দদ্দভ জাতক ও লটুকিক জাতকের পরিণতির কথা বর্ণনা করেন। 


অতঃপর তিনি সঙ্ঘবদ্ধ ও সামগ্রিক জীবন যাপনের উপকারিতা বলতে গিয়ে রুক্খ ধম্ম জাতক, বষ্টক 
জাতকসহ অন্তদড সূত্রের উলেখ করে যুল্ধাবসানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ৷ 


উপদেশ ঃ সঙ্ঘবদ্ধ ও সামগ্ৰিক জীবনই প্রকৃত সুখ। 


২০২৪ 


মাধ্যমিক পালি ৪৯ 


শব্দার্থ 


বন্ধাপেতা-বাধ দিয়ে, মিলাযস্তেসু-সজীবত্বা, কোট্টকে-প্ৰবেশদ্বারে, পচ্ছিপসিব্বকাদিহখা-হাতে ঝুরিসহ দ্রষ্টব্য, 
বিচরিতং- বিচরণ করতে, চুম্বটানি- নরম করা; পঙচ্চুস্সমযে -প্রত্যুষে, কলহকারণ- বিবাদের কারণ, 
ছড্ঢেসুং-পরিত্যাগ করলেন; নিসীদি-বন্পে; অগ্ঘ-মূল্য; সাযণৃহ-সায়াহৃ, কিমথায-কি অর্থে ৷ 


মিলিন্দ পঞ্হ 


রাজা আহ-“কিং লক্খনং, ভন্তে, সীলং”তি? 


পতিট্ঠান-লক্খণং মহারাজ, সীলং, সব্বেসং কৃসলানং ধম্মানং, ইন্দ্রিয-বল- বোম্বঙ্গা-মগৃগ-সতিপট্ঠান- 
সম্মপৃপধান-সম্মগ্পধান-ইদ্ধিপাদ-ঝান-বিমোক্ধ-সমাধি সমাপত্তিনং, সীল পতিট্ঠা। সীলে “পতিট্ঠিতস্স খো, 
মহারাজ, সবের কুসলা ধম্ম ন পরিহাযন্তী”তি। -“ওপম্মং করোহী”তি। 


যথা, মহারাজ, যে কেচি বীজগামা-ভূতগামা বুদ্ধিং বিরুলহিং বেপুলং আপজ্জন্তি, সব্বে তে পঠবিং নিস্সায 
পঠবিযং পতিট্ঠায বুদ্ধিং বিরুল্হিং বেপুলং আপজ্জন্তি, এবং এব খো, মহারাজ, যোগাবচরো সীলং নিস্সায 
সীলে পতিট্ঠায পঞ্চ ইন্দ্রিযানি ভাবেতি-সপ্ধিন্দ্রিযং, বিরিযিন্দ্রিযং, সতিন্দ্রিযং, সমাধিন্দ্রিযং, পঞ্ঞিন্দ্ৰিযং”তি । 


-“ভয্যো ওপম্মং করোহী”তি ৷ 


-“যথা, মহারাজ যে কেচি বলকরণীযা কম্মস্তা করিযস্তি, সবেব তে পঠবিং নিসৃসায পঠবিং পতিট্ঠায কম্মন্তা 
করীযস্তি এবং এব খো, মহারাজ,যোগাবচরো সীলং নিস্সায সীলে পতিট্ঠায পঞ্চ ইন্দ্রিযানি 
ভাবেতি- “সদ্ধিন্দ্রিষং, বিরিষিন্দ্রিয়ং সতিন্দ্রিযং সমাধিন্দ্রিযং পঞ্ঞিন্দ্রিযং”তি। 


-“ভিয্যো ওপম্মং করোতী”তি। 


সমং কারাপেতা ততো অপরভাগে বীতি -চতুক্ব-সিঙ্ঘাট কাদি-পরিচ্ছেদেন বিভজিতা নগরং মাপেতি, এবং এব 
খো, মহারাজ, যোগাবচরো সীলং নিস্সায সীলে পতিট্ঠায পঞ্চ ইন্দ্রিযানি ভাবেতি-“সদ্ধিন্দ্রিযং, বিরিযিন্দ্রিযং, 
সতিন্দ্রিষং সমাধিন্দ্রিযং পঞ্ঞিন্দ্রিযং” । ভাতিতং’পি এতং, মহারাজ, ভগবতা- 


সীলে পতিট্ঠায নরো সপঞ্ঞোো, 
চিত্তং পঞ্ঞং চ ভাবযং, 

আতাপী নিপকো ভিকৃখু 

সো ইমং বিজটযে জটং”তি। 
অযং পতিট্ঠা ধরণী“ব পাণিনং, 
ফর্মা-৭, পালি-৯ম-১০ম 


৫০ মাধ্যমিক পালি 


ইদং চ মূলং কুসলাভিবুদদ্ধিযা ৷ 
মুখং চ ইদং সব্বজিনানুসাসনে, 
যো সীলক্খন্ধে বরপাতিমোক্খিযো”তি ৷ 


সারমর্ম 


যাবতীয় কৃশল ধর্মের প্রতিষ্ঠা হল শীল ইন্দ্ৰিয়, বল, বোধ্যঙ্, মার্গ, স্মৃতি-উপস্থান, সম্যক প্রধান, খপ্ধিপাদ, 
ধ্যান, বিমোক্ষ, সমাধি ও সমাপত্তিতে নিবিষ্ট থাকাই শীলের প্রতিষ্ঠা বা শীলগুণ ৷ শীলকে আশ্রয় করে, শীলের 
উপর ভিত্তি করে সাধক শ্রদ্ছেন্ডরিয়, বীর্যেন্দিয়, স্মৃতিন্দিয়, সমাধিন্দ্ৰিয় প্রজ্জেন্দ্িয় ভাবনা করেন ও স্মৃতি বৃদ্ধি 
করেন ৷ শীলের গুণ এতেই প্রকৃষ্টভাবে নিহিত আছে। শীলে প্রতিষ্ঠিত হয়েই সাধক সমাধি ও প্রজ্ঞার অনুশীলন 
করেন। সমাধি ও প্রজ্ঞা অনুশীলন করার জন্য প্রয়োজন শীলগুণ ৷ শীল পৃথিবীর মত আশ্রয় দাতারও ভিত্তিমূল । 


শব্দার্থ 


কুসলানং-কুশল সমূহের; পরিহাযতি-ক্ষয় হয়, ওপম্মং-উপমা, বেপুলং-বৈপুল্য; আপজ্জস্তি-প্রাপ্ত হয়, 
যোগাবচর-সাধক; বলকরণীয়-শক্তিসাধ্য, সোধাপেতা-পরিষ্কার করে; নিস্সায-আশ্রয় করে, সপঞ্ঞবা- 
কুসলাভিবুদ্ধি-কুশল অভিবৃদ্ধির দ্বারা; সীলকখ্ন্ধো-শীলরাশি । 

টীকা 


মিলিন্দ পঞ্হ- টাকা গ্রন্থের মধ্যে মিলিন্দ পঞ্হ প্রাচীনতম ৷ গ্রন্থটি খ্ৰিষ্টীয় প্ৰথম শতাব্দীর রচনা বলে মনে 
করা হয়। গ্ৰীকরাজ মিলিন্দ এবং প্রখ্যাত পণ্ডিত নাগসেন প্রশ্নোত্তরে যে ধর্মালাপ করেন তার ফসল মিলিন্দ 
পঞ্হ ৷ মিলিন্দ পঞ্হ তিন খডে বিভক্ত। বৌদ্ধ ধর্মের নানা তন্তমূলক সমস্যা এ গ্রন্থে উপমা, রূপক, গল্প 
প্রভৃতির সাহায্যে সহজভাবে আলোচিত হয়েছে। প্রাচীন ভারতীয় সাহিত্যে গদ্য রচনার রীতির উজ্জ্বল দৃষ্টান্ত 
এ গ্রন্থ। গ্রন্থের ভাষা কমনীয় এবং প্ৰাঞ্জল ৷ বৌদ্ধ সাহিত্য ও দর্শনের জন্য মিলিন্দ পঞ্হ অমূল্য গ্রন্থ। 


ভূমিচাল বগ্রনা 


রঞ্ঞেো বেস্সন্তরস্স দানং দদমানস্স হেট্ঠা মহাবাতা সঞ্চালস্তি, সণিকং সণিকং সকিং সকিং 
আকুলাকুলা বাযস্তি, ওনমন্তি উন্নমন্তি বিনমন্তি সীলপত্তা পাদপা পতন্তি, গুম্বগুম্বং বলাহকা 
চলিতে কুভন্তি মচ্ছ-কচ্চপা, জাযস্তি যমক-বমকা উমিযো তসন্তি জলচরা সত্তা, জলবীচি 


২০২১ 


২০২১ 


মাধ্যমিক পালি ৫১ 


ফেণমালা ভবস্তি-উত্তরতি মহাসমুদ্দো, দিসা বিদিসং ধাবতি উদকং, উস্সোত-পটিসোত মুখা সন্দন্তি 
সলিলধারা, তসস্তি সঅসুরা গরুলা নাগা যক্থা উব্বিজন্তি-“কিং নু খো, কথং নু খো সাগরো বিপরিবত্ততীপ্তি, 
গমনপথং এসস্তি ভীতাচিত্তা খুবিবতে ললিতে জলধরে পকম্পতি মহাপঠবী সন্মাগা স্সাগরা, পরিবত্ততি 
সিনেরু-গিরি, কুটসেলসিখরো বিমনমানো হোতি, বিমনা, হোস্তি, অহি নকুল বিলার কোথুক সূকরা মিগ 
পক্খিনো রুদস্তি, যক্খা অপৃপেসক্থা হসস্তি, যক্খা মহেসক্খা, কম্পমানয মহাপঠবিয়া। 


যথা, মহারাজ, মহতি মহাপরিযোগে উদ্ধনগতে উদকসম্পগ্রে আকিন্নতগুলে হেট্ঠতো অগৃগি জলমানো পঠমং 
তাব গরিযোগং সন্তাপেতি, পরিযোগা সম্ভত্তো উদকং সম্তাপেতি উদকং সম্তত্বং তগুলং সন্তাপেতি, তণ্ডলং 
সন্তত্বং উম্মুজ্জতি নিমজ্জতি, বব্বুলকজাতং হোতি, ফেণমালি উত্তরতি, -এব নেব খো, মহারাজ, বেস্সন্তরো 
রাজা যং লোকে দুচ্চজং তং চজি, তস্স তং দুচ্চজং চজস্তসূস দানস্স সভাবনিস্সন্দেন হেট্ঠা মহাবাতা 
ধারেতুং ন বিসহস্ত পরিকুপৃপিংসু; মহাবাতে পরিকুপিতেসু উদকং কম্পি, উদকে কম্পিতে মহাপঠবী কম্পতি, 
ইতি তদা মহাবাতা চ উদকঞ্চ পঠবী চা’তি ইমে তযো একমনা বিষ অহেসুং। 


সারমর্ম 


বায়ুর বেগে আলোড়িত হয় জল। জল আন্দোলিত হলে পৃথিবী আলোড়িত হয় । এভাবে বায় জল এবং পৃথিবী 
আলোড়িত হলে বায়ুজ প্রাণী, জলজ প্রাণী এবং স্থলজ প্রাণী ভীত সন্ত্রস্ত ও ব্যাকুল হয়ে পড়ে বেশ্াস্তরের 
মহাদানের ফল গভীর ও মহৎ। তার অসম বল বীর্যের প্রভাবে বায়ু, জল ও পৃথিবী যেন সর্বসম হয়ে উঠেছিল । 


শব্দাৰ্থ 


ভূমিচাল -ভূমিকম্প বা ভূঁইচাল। হেট্‌ঠা-নিচে, মহাবাতা-মহাবায়ু, তন্মস্তি-উন্নত, ধসধমযস্তি-ধমধম শব্দ; 
-সন্তপ্ত; উম্মজ্জতি নিম্মজ্জতি-উঠানামা করে; দুচজ্জং-দুষ্কর ত্যাগ; চজন্তসৃস-ত্যাগের জন্য, পরিকপৃপিংসু- 
কুপিত হয়েছিল। 


টীকা 


বিশৃত্তর ঃ বিশ্বকে ত্ৰাণ করে এ অর্থে বিশৃস্তর বা বেসৃসস্তর। গৌতম বুদ্ধের বোধিসত্তু জীবনের শেষ হল 
বিশৃস্তর জন্মে। এ জন্মে তিনি দশ পারমিতার মধ্যে দান পারমিতা পূর্ণ করেন। প্রাচীন জেতুত্তর রাজ্যে তার 
জন্ম হয়। পিতার নাম সঞ্জয় এবং মায়ের নাম কুশবতী ৷ মাদ্রী ছিলেন তীর স্ত্ৰী। জালী ও কৃষ্ণা নামে তীর দু 
সন্তান ছিলেন। অতিদানের কারণে প্রজা বিদ্রোহ হলে তাকে রাজ্যত্যাগ করতে হয়। পুত্রকন্যা ও স্ত্রীকে দান 
দিয়ে তিনি দানপারমী পূর্ণ করেন পরে তাকে নিজ রাজ্যে ফিরিয়ে আনা হয়। 


৫২ 


ঠিক উত্তরের পাশে টিক (৮) চিহ্ন দাও : 


১। 


২। 


৩। 


৪। 


৫। 


ভেসজ্জ বলতে কি বুঝ? 


ক. যাগু 
গ. পথ্য 


বিশাখা কয়টি বর প্রার্থনা করেছিলেন? 


ক. ৭টি 
গ. ৯টি 


কৃশা গৌতমীর সাথে কার বিয়ে হয়? 


ক. বণিকের ছেলের সাথে 
গ. শ্রেষ্ঠীর ছেলের সাথে 


বুদ্ধ কৃশী দৌতনীকে গ্রামেকি আনতে পাঠালেন? 


ক. এক মুষ্টি চাল 
গ. এক মুষ্টি ডাল 


কৃশা গৌতমী সরিষা আনতে ব্যর্থ হল কেন? 
ক. প্রত্যেকের ঘরে পুত্রের মৃত্যু 


হয়েছে বলে। 
গ. প্রত্যেকের মাতা পিতার 
মৃত্যু হয়েছে বলে 


মাধ্যমিক পালি 


৬। দেবদত্ত কার সহায়তার বুদ্ধের বিরুদ্ধাচরণ করেনঃ 
ক. সুপ্রবুদ্ধের খ. 
গ. অজাতশত্রুর ঘ. 
৭। অজাতশত্ুর বর্ণনা মতে সে রাতটা কেমন ছিল? 
ক. আনন্দের খ. 
গ. দর্শনের ঘ. 
৮। জীবক কে ছিলেন? 
ক. মহামাত্য 
গ. অমাত্য ঘ. 


২০২১ 


২০২১ 


মাধ্যমিক পালি 


৯। দু'বিবদমান পক্ষের কোন স্থানে গিয়ে বুদ্ধ আসন গ্রহণ করেন? 


ক. কপিলবস্তুতে খ. দেবদহে 

গ. রোহিগী নদীতে ঘ. রোহিনী পুলিনে | 
১০। শাক্য ও কোলিয় রাজী কি জন্য নদীর তীরে সমবেত হলেন? 

ক. নদীর শোভা দেখতে খ. নৌ ভ্রমণের জন্য 

গ. পর্যবেক্ষণের জন্য ঘ. সংগ্রামের জন্য । 
১১। ‘কলহস্মিং হি অস্সাদো নাম নথি'-এ কথার অর্থ কি? 

ক. কলহের কোন সার্থকতা নেই খ. কলহ নিষ্প্রয়োজন 

গ. কলহের সার্থকতা নেই ঘ. কলহ অকারণ । 
১২। মিলিন্দ প্রশ্নে কোন মহারাজের কথা বলা হয়েছে? 

ক. বিশ্বিসার খ. প্ৰসেনজিত 

গ. অজাতশত্রু ঘ. মিলিন্দ। 
১৩। শীলে প্রতিষ্ঠিত হয়ে সাধক কি ভাবনা করেন? 

ক. বোধ্যজা খ. বীর্য 

গ. পঞ্চিন্দ্ৰিয় ঘ. স্মৃতি। 
১৪। যোগাবচর কে? 

ক. শীলপালনকারী খ.  ভাবনাকারী 

গ. ধ্যানী ঘ. সমাধিপরায়ণ। 
১৫। ভূমি কম্পিত হলে স্থ্লচর প্রাণীর কি অবস্থা হয়? 

ক. আনন্দিত খ. সন্ত্রস্ত 

গ. দুশ্ি্তাগ্রস্ত হয় ঘ. সুচিস্তাগ্রস্ত হয়। 
১৬। ভূমিচালের কারণ কি? 

ক. অতিদান খ. মহাদান 


৫৪ 


মাধ্যমিক পালি 


সংক্ষিপ্ত-উত্তর প্রশ্ন : 


YU SRG এটি, তে লে বল 


১৩. 


বিশাখা কয়টি বর চেয়েছেন? 

বিশাখা ভিক্ষুণীসঞ্জকে কি দান করতে চেয়েছেন? 
সে সময় ভিক্ষুসঞ্জের বর্ষা-চীবর ছিল কি? 

কোন সময়ে কৃশা গৌতমীর পুত্রের মৃত্যু হয়? 
কৃশা গৌতমী মৃত পুত্রকে কোথায় রেখে আসলেন? 
বুদ্ধের ধর্মদেশনায় কৃশা গৌতমীর কি উপকার হয়? 
অবীচি নরকে কে গমন করেন? কেন? 

রাজা বিম্বিসার কে ছিলেন? 

রোহিণী নদী কোন নগর দুটির মধ্যে অবস্থিত ছিল? 
রোহিনী নদীর জল কি উপকারে লাগত? 

শীলের লক্ষণ কি? 

শীলে প্রতিষ্ঠিত হয়ে ভাবনা করতে হয় কেন? 
“আতাপী নিপকো ভিকৃখু' কাকে বলে? 


রচনামূলক প্ৰশ্ন: 


৮ ন্০ে রেসি ০০৫৩ 


বুদ্ধ প্রমুখ ভিক্ষুসংঘ যেদিন বিশাখার বাড়িতে নিমন্ত্ৰিত হয়েছিলেন সেদিনের বর্ণনা দাও। 
বিশাখার অষ্টবর প্রার্থনার কারণ কি? অফ্টবরগুলো কি কি লেখ। 
চতুদ্দিপকো কি কি? এগুলোর গুরুত্ব আলোচনা কর? 

কৃশা গৌতমীর কাহিনী নিজের ভাষায় লেখ ৷ 

বুদ্ধ কি উপায়ে কৃশা গৌতমীকে মৃত্যু যে ধুব তা বুঝিয়ে দিলেন? 

অজাতশত্রু কে ছিলেন? বুদ্ধের সাথে তার সাক্ষাতের বর্ণনা দাও ৷ 

বুদ্ধের কোন গুণে অজাতশত্রু অভিভূত হয়েছিলেন? তাকে বুদ্ধ কি ধর্মদেশনা করেন? 
শাক্য ও কোলিয়দের মধ্যে বিবাদের কারণ কি? সংক্ষেপে বর্ণনা কর। 

বুদ্ধের মধ্যস্থতায় কিভাবে শাক্য ও কোলিয়দের মধ্যে যুদ্ধাবসান হয়? 

রোহিণী নদীর গুরুত্ বর্ণনা কর। 

শীল কিভাবে নির্বাণের ভিত্তিভূমি, বুঝিয়ে দাও । 

শীলগুণ বলতে কি বুঝ? উদাহরণসহ লেখ । 

নগর পত্তনের উপমাটি শীলের সাথে তুলনা কর। 

ভূমিকম্পের কারণ বর্ণনা কর। 

বাতাস কিভাবে প্রবাহিত হয় সংক্ষেপে আলোচনা কর ৷ 

ভাত পাকের ক্রমতপ্ত স্তর বর্ণনা কর । 


২০২৪ 


২০২১ 


দুতিযম্পি বুদ্ধং সরণং গচ্ছামি। 
দুতিযম্পি ধম্মং সরণং গচ্ছামি। 
দুতিযম্পি সঙ্ঘং সরণং গচ্ছামি ৷ 


ততিযম্দি বুদ্ধং সরণং গচ্ছামি। 
ততিযম্পি ধম্মং সরণং গচ্ছামি । 
ততিযম্পি সঙঘং সরণং গচ্ছামি। 


সারমর্ম 


বুদ্ধ, ধর্ম ও সঙ্ঘের শরণ নেওয়াকে ত্রিশরণ বলে। এ শরণে যাওয়াই হল শরণাগমন ৷ ভ্রিশরণের আশ্রয়কে 
শরণগমন বলে। প্রতিটি বৌদ্ধের জন্য এ তিনটি শ্রেষ্ঠ শরণ বা শ্রেষ্ঠ আশ্রয় । ত্রিশরণ বৌদ্ধধর্মে প্রবেশের 
প্রথম সোপান। এ শরণ প্রকৃষ্ট শরণ। কারণ এ শরণে প্রতিষ্ঠিত হলে মানুষ সমস্ত ভয় এবং ভবদুঃখের 
অবসান করতে সক্ষম হয় । যে ব্যক্তি ত্ৰিশরণের অর্থ হৃদয়জাম করে মনে প্রাণে ইহা গ্রহণ করেন তিনিই বুদ্ধের 
ভক্ত হন। ভগবান প্রথমে ত্রিশরণ গ্রহণ করে প্রবজ্যা ও উপসম্পদা প্রদানের নির্দেশ দিয়েছেন ভিক্ষুসঙ্ঘকে। 
অতএব, শরণাগমনের গুরুত্ব অপরিসীম । 


মঙ্গল সুত্তং 
ভূমিকা 


অতীতকালে জন্বুদ্বীপের সর্বত্র এমন কি সভাগৃহেও মঙ্গল সম্বন্ধে বিভিন্ন প্রশ্ন উত্থাপিত হয়েছিল ৷ 
মঙ্গল কি? দর্শনে, শ্রবণে না স্রাণে মঙ্গল ইত্যাদি বিষয় আলোচনায় এসেছিল । কেউ বলেন, যদি 
্রত্যুষে উঠে পূর্ণ 


৫৬ মাধ্যমিক পালি 


কলসী, রোহিত মৎস্য, গর্ভিণী গাভী ইত্যাদি দেখে তবে তার মঙ্গল হয়। কেউ বলেন যদি প্রত্যুষে উঠে 


এভাবে চিন্তা ও বিতর্ক করতে করতে বার বছর অতিবাহিত হল কিন্তু প্রকৃত মঙ্গল কিসে হয় তা নির্ণয় করা 
গেল না। অতঃপর সবাই দেবরাজ ইন্দ্রের নিকট উপস্থিত হয়ে প্রকৃত মঙ্গল কিসে হয় তা জানানোর জন্য 
জিজ্ঞেস করেছ কিনা? সকলে উত্তর দিলেন-না, প্রভু করিনি ৷ দেবরাজ ইন্দ্র বললেন- তোমরা তাকে জিজ্ঞেস না 
করে আমাকে উপযুক্ত মনে করে ভুল করছ। তোমরা অগ্নিকে অগ্নি মনে না করে জোনাকীকে অগ্নি মনে করেছ। 
চল, আমরা সকলে গিয়ে জগতের মঙ্গলদাতা বুদ্ধের নিকট এ সম্পর্কে জিজ্ঞেস করি । 


দেবরাজ ইন্দ্র নির্দেশ দিলেন, একজন দেবপুত্র যেন বুদ্ধের নিকট উপস্থিত হয়ে প্রকৃত মঙ্গল কি সে সম্পর্কে 
জিজ্ঞেস করে। ইন্দ্রের নির্দেশ অনুসারেই দেবপুত্র বুদ্ধের নিকট উপস্থিত হয়ে যথাযথ বন্দনা পূর্বক মঙ্গল 
প্ৰশ্ন জিজ্ঞেস করলেন ৷ বুদ্ধ সে সময়ে শ্রাবস্তীতে অনাথপিডিক নির্মিত জেতবন বিহারে অবস্থান করছিলেন ৷ 
ভগবান বুদধ মানবের হিতের জন্য আটব্রিশ প্রকার মঙ্াল বিষয় ব্যাখা করলেন ৷ 


নিদানং 


যং মঙ্ঞালং দ্বাদসহি চিন্তযিংসু সদেবকা, 
সোথানং নাধিগচ্ছন্তি অট্ঠতিংসঞ্চ মঙ্গালং; 
দেসিতং দেব-দেবেন সব্বপাপ বিনাসনং, 
সব্বলোক হিতথায মঙ্ঞালং তং ভণামহে। 


সুতং 

এবম্মে সুতং-একং সমযং ভগবা সাবথিযং বিহরতি জেতবনে অনাথপিডিকসৃস আরামে ৷ অথ খো অঞ্ঞতরা 
দেবতা অভিক্লস্তায রত্তিযা অভিক্ষন্তৰণা কেবলকপ্পং জেতবনং ওভাসেতা যেন ভগবা তেনুপসঙ্কমি, 
উপসভ্কমিত্বা ভগবস্তং অভিবাদেত্বা একমন্তং অট্ঠাসি। একমন্তং ঠিতা খো সা দেবতা ভগবন্তং গাথায 
অজ্ঝভাসি- 


১। বহুদেবা মনুস্স চ মঙ্ঞালানি ং, । 
আকঙ্খমানা সোথানং, বুহি মজ্গলমুত্তমং। 
২। অসেবনা চ বালানং, পড়িতানং চ সেবনা, 
পুজা চ পূজনীযানং, এতং মঙ্গলমুত্তমং | 
৩।  পতিরুপদেসবাসো চ, পুবেব চ, কতপুঞ্ঞতা, 
অন্তসম্মপণিধি চ, এতং মঙ্তালমুত্তমং । 
৪। বহুসচ্চঞ্চ সিপ্পঞ্চ বিনযো চ সুসিক্খিতো, 
সুভাসিতা চ যা বাচা, এতং মঙ্গালমুত্তমং । 


২০২৪ 


মাধ্যমিক পালি টক 


৫।  মাতাপিতু উপট্ঠানং, পুত্তদার্স্স সঙ্তাহো, 
অনাকুলা চ কম্মন্তা,এতং মঙ্গালমুত্তমং। 
৬ দানঞ্চ ধম্মচরিযা চ, ঞ্রাতকানঞ্চ সঙ্গাহো, 
অনবজ্জানি কম্মানি, এতং মঙ্তালমুত্তমং। 
৭ অরতি বিরতি পাপা, মজ্জপান চ সঞ্ঞমো 
অপ্পমাদো চ ধম্মেসু, এতং মজ্গালমুত্তমং। 
৮।  গারবো চ নিবাতো চ সন্ভুট্ঠী চ কতঞ্ঞু্তা, 
কালেন ধম্মসবণং, এতং মঙ্গলমুত্তমং। 
৯।  খন্তী চ সোবচস্সতা, সমণানঞ্ দস্সনং, 
কালেন ধম্মসাকচ্ছা, এতং মঙ্গালমুত্তমং। 
১০। তপো চ ব্ৰহ্মচরিযঞ্চ, অরিষসচ্চান দস্সনং, 
নিব্বানং সচ্ছিকিরিযা চ, এতং মঙ্ালমুত্তমং । 
১১।  ফুট্ঠসৃস লোকধম্মেহি চিত্তং যসৃস ন কম্পতি, 
অসোকং বিরজং খেমং, এতং মক্তালমুত্তমং । 
১২। এতাদিসানি কান সববখমপরাজিতা, 
সববথ সোথিং গচ্ছন্তি, তং তেসং মঙ্গলমুত্তমস্তি ৷ 


শব্দাৰ্থ 


আকঙ্খমনা- আগ্রহী; অথসম্মাপণিধি-সম্যকরুপে আত্ম প্রণিধান; উপট্ঠানং-সেবা; অনুকূলা চ কম্মন্তা- সৎভাবে 
জীবিকার্জন, অরতি-অনাসক্তি, সঞ্ঞমো-সংযম, গারবো-গৌৱরৰ;ফুট্ঠসূস-স্পৃষ্ট, লোকধম্ম- লোকধৰ্ম অর্থাৎ 
লাভ-অলাভ, যশ-অযশ, নিন্দা-প্রশংসা, সুখ-দুঃখ এই আট প্রকার বিষয়কে লোকধর্ম বলে; 
সচ্চিকিরিয-উপলব্ধি। 


সারমর্ম 


ভগবান বুদ্ধ ৩৮টি মঙ্গলের কথা বর্ণনাপূর্বক প্রকৃত মক্জাল কি তা এ সূত্ৰে ব্যাখ্যা করেছেন তিনি এ ব্যাখ্যা 
দ্বারা দেব-মনুষ্যের মন থেকে সংশয় অপনোদন করেছেন ৷ বৌদ্ধধর্ম মতে মূর্খলোকের সেবা না করা, জ্ঞানীর 
সেবা করা, পূজনীয়দের পূজা করা, প্রতিরুপ দেশে বাস করা, পূর্বকৃত পুণ্যের স্মরণ, কৃতজ্ঞতা প্রকাশ, নিজেকে 
সঠিকভাবে জানা, বহু বিষয়ে জ্ঞানলাভ, বহু শিল্প শিক্ষালাভ করা, বিনয়ী ও শিক্ষিত হওয়া, সুবাক্য বলা, 
মাতাপিতার সেবা, স্ত্রী পুত্র রক্ষা করা, সৎকর্ম করা, দান দেয়া, ধর্মাচরণ করা, জ্ঞাতিগণকে সাহায্য করা, 
নিষ্পাপ কর্ম করা, গৌরবনীয় ব্যক্তির গৌরব করা, প্রাপ্ত বিষয়ে সুখী থাকা, উপকারীর উপকার স্বীকার করা, 
ধৈর্যশীল হওয়া, ক্ষমাশীল হওয়া, শ্রমণদের দর্শন, নির্বাণ সাক্ষাৎ করা, লোকধর্মের দ্বারা বিচলিত না হওয়া, 
শোকহীন হওয়া, লোভ, দ্বেষ, মোহ থেকে মুক্ত থাকা ইত্যাদি বিষয়কে প্রকৃত মঙ্গল হিসেবে বর্ণনা করা হয়েছে। 
প্রকৃতপক্ষে মানুষ যদি বুদ্ধ নির্দেশিত পথে নিজেদের পরিচালিত করে তবে তাতেই তাদের মঙ্গল হয়। 


ফৰ্মা-৮, পালি-৯ম-১০ম 


৫৮ মাধ্যমিক পালি 
রতন সুত্তং 
ভূমিকা 


ভগবান বুদ্ধের জীবদ্দশায় বৈশালীতে ভীষণ দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। এত অধিক মানষের মৃত্যু হল যে, 
সকার করাও দুঃসাধ্য হয়ে দীড়াল। মৃতদেহ পচে দুর্গন্ধ বের হল, রোগের উৎপত্তি হল, ভূত প্রেতের উপদ্রব 
হল। প্রজারা মনে করল রাজা অধাৰ্মিক তাই রাজ্যে এ দুঃখ নেমে এসেছে। রাজা তার বিচার করার জন্য 
প্রজাদের আহ্বান জানালেন ৷ এক সময় বিচারও হল কিন্তু বিচারে রাজার কোন দোষ দেখা গেল না। 


অতঃপর সকলে ভাবলেন বুদ্ধ মহাঁপ্রভাবশালী । তিনি মানবের হিতের জন্য উপদেশ দিয়ে থাকেন ৷ তিনি যদি 
বৈশালীতে আগমন করেন তবে অমঙ্গল দূরীভূত হবে ৷ 


বুদ্ধ তখন রাজগৃহে অবস্থান করছিলেন। তাকে আনার জন্য দুজন লিচ্ছবি কুমার সেখানে উপস্থিত হন এবং 
বৈশালীতে আগমন পূর্বক অমজ্গাল ও ভয় দূরীভূত করার জন্য তাকে অনুরোধ করলেন । বুদ্ধ নিমন্ত্রণ গ্রহণ 
করেন এবং বৈশালীতে আগমন করেন। তার আগমনের সাথে সাথেই বৈশালীতে প্রবল বৃষ্টি হয়। এতে 
মৃতদেহ ভেসে যায়, দুর্গন্ধ দূরীভূত হয়; প্রেত ও পিশাচ অন্তৰ্হিত হয়। ভগবান আনন্দ স্থবিরকে তখন রতন 
সূত্ৰ আবৃতি করার নিৰ্দেশ দেন আনন্দ স্থবির রতনসূত্র আবৃতি করতে করতে ভগবানের ব্যবহৃত পাত্র থেকে 
জল নিয়ে চারদিকে ছিটিয়ে দেন ৷ এতে রাজ্যে শান্তি ও স্বস্তি আসে । রোগ, ভয় ও দুর্ভিক্ষ তিরোহিত হয় । 


নিদানং 


পণিধানতো পট্ঠায় তথাগতস্স দস পারমিযো দস উপপারমিযো দস পরমাথ পারমিযো, সমতিংস পারমিতো; 
পঞ্চ মহা মহাপরিচ্চগে লোকথচরিযং ঞাতথচরিযং বুল্ধতৃচরিয়স্তি, তিস্স চরিযাযো পচ্চিমভবে গব্ভোক্কস্তিং 
জাতিং অভিনিক্খমনং পধানচরিযং রোধিপলভেক মারবিজযং সব্বঞ্ঞ্তা এগ্রণপটিবেধং নব লোকত্তর ধম্মেত্তি 
সব্বেপি মে বুদ্ধগুণে আবজিতা বেসালিযা তিসু পাকান্তরেসু তিযামর্ত্তিং পরিত্তং করোস্তো আযস্মা আনন্দ থের 
বিয কারএঞঞচিত্তং উপট্ঠাপতা- 

কোটিসত সহস্সেসু চক্কবালেসু দেবতা, 

যস্সানম্পটিগ্গণ্হন্তি যঞ্চ বেসালিযা পুরে, 

খিপ্পমন্তরধাপেসি পরিত্তং তং ভণামহে। 


১। যানীধ ভূতানি সমাগতানি 


২০২১ 


২০২১ 


মাধ্যমিক পালি 


৫। 


৫৯ 


তস্মাহি ভূতা নিসামেখ সবেব 
দিবা চরত্তো চ হরত্তি যে বলিং 
তস্মাহি নে রক্খথ অপ্পমত্তা ৷ 
যং কিঞ্চি বিত্তং ইধ বা হুরং বা 


১০। 


১১। 


১২। 


১৩। 


১৪। 


মাধ্যমিক পালি 


এতেন সচ্চেন সুবথি হোতু। 


ইদম্পি বুদ্ধে রতনং পণীতং, 
এতেন সচ্ছেন সুবখি হোত 
বরো বরঞ্ঞু বরদো বরাহবো 
অনুত্তরো ধম্মবরং অদেসযী, 
ইদম্পি বুদ্ধে রতনং পণীতং, 
এতেন সচ্চেন সুবথি হোতু। 
খীণং পুরাণং নবং নথি সম্ভবং 
বিরত্তচিত্তা আযতিকে ভবস্মিং, 
তে খীণবীজা অবিরুল্হিছন্দা 
নিব্বস্তি ধীরা যথাযং পদীপো। 
ইদম্পি সঙ্জ্যে রতনং পণীতং, 
এতেন সচ্ছেন সুবথি হোতু । 


২০২১ 


২০২৪ 


মাধ্যমিক পালি ৬১ 


১৫। যানীধ ভূতানি সমাগতানি 


১৬। যানীধ ভূতানি সমাগতানি 


১৭। যানীধ ভূতানি সমাগতানি 


শব্দাৰ্থ 


বিত্তং - রত্ন; হরং-পরলোক; অন্তলিক্‌খে - অন্তরীক্ষে; খ্যং - ক্ষয়কর; সুবি - মঙ্গল, পুগৃগল - পুদগৃল; 
সমাধিমানস্তরিকঞ্ঞমাহু - সমাধির প্রশংসা; ন বিজ্জতি - বিদ্যমান নেই; যথীন্দখীলো - যেমন ইন্দ্ৰখীল 
(স্তম্ভ); চতুভি বাতেভি- চারদিকের বাতাসে; বিচিকিচ্ছা - সংশয়; বনপৃপগুম্বে - কুর্জবনে; ফুস্সিতগৃগে- 
প্ৰক্ষুটিত হয়; গিমৃহানমাসে - গ্রীষ্মকালে; বরো - শ্ৰেষ্ঠ; বরঞ - নির্বাণজ্ঞ; বরদো - নির্বাপপ্রদায়ী, 
বরাহর- বরাহরণকারী; বিরতিচিত্তা - আসত্তিহীন; অবিরুলহিচ্ছন্দা - জন্মগ্রহণে বীতস্পৃহ; যানীধ-এখানে যে 
সকল; এতেন সচ্চেন - এ সতবাক্য দ্বারা; ধীরা - পণ্ডিত ব্যক্তি । 


সারমর্ম 


পৃথিবীতে কোনটি শ্রেষ্ঠ এবং দুর্লভ রত্ন তাই এ সুত্রে বর্ণিত হয়েছে। ইহলোকে ও পরলোকে যত রত্ন আছে 
তনুধ্যে বুদ্ধ রত্নই শ্ৰেষ্ঠ বুদ্ধ সমাধির প্রশংসা করেছেন, নির্বাণমূত পান করেছেন। এ নির্বাণগামী ধৰ্মরত্নের 
ন্যায় আর কোন রত্ন নেই। তথাগত বুদ্ধ ভিক্ষুসঞ্ প্রতিষ্ঠা করেছেন ৷ এ সঙ্ঘ দক্ষিণার যোগ্য ৷ তাদেরকে দান 
দিলে মহাফল হয়। সঙ্ঘরত্বের সমান আর কোন রত্ন নেই। বুদ্ধ, ধর্ম ও সঙ্ঘের শ্রেষ্ঠত হেতু তাদের প্রভাবে 
মানুষের মঙ্গল হয়৷ 


এ সূত্রে নির্বাণের চমৎকার ও সংক্ষিপ্ত ব্যাখ্যা আছে। যাদের পুরাতন কর্ম ক্ষয় হয়েছে, নতুন কর্ম উৎপন্নের 
হয়েছে, সে ব্যক্তিগণ নিভে যাওয়া প্রদীপের ন্যায় নির্বাণ প্রাপ্ত হন। 


ষারা কামনাহীন, চার আর্যসত্য সম্পর্কে সম্যকভাবে অবহিত; যাঁরা তৃষ্ণা, দ্বেষ ও মোহের প্রবল বায়ু দ্বারা 
প্রকম্পিত হয় না, যাঁরা চার অপায় থেকে বিমুক্ত; যারা ছয় প্রকার পাপ করতে পারে না; তারাই শ্রাবক সঞ্জের 
সদস্য হওয়ার যোগ্য। যিনি মুক্তিদাতা নির্বাণজ্ঞ; ধার রাগ, দ্বেষ, মোহ নেই, তিনিই বুদ্ধ। 


৬২ মাধ্যমিক পালি 


করণীয় মেত্ত সুত্তং 
ভূমিকা 


একদা পীচশত ভিক্ষু হিমালয় পর্বতের নিকটে কোন এক পাহাড়ে বর্ধাবাস আরম্ভ করলেন। তারা নিকটস্থ 
গ্রামে ভিক্ষা করতেন, সুখে কৰ্মস্থান ভাবনা করতেন পরিশুদ্ধ জলবায়ু ও সুখাদ্য গ্রহণে তাদের স্বাস্থ্য ভাল 
হল। তীরা পরিপূর্ণভাবে ভিক্ষুধর্ম পালন করতে লাগলেন । কিন্তু বৃক্ষদেবতাগণ ভিক্ষুদের শীলতেজে উদ্বিগ্ন 
হলেন। সে তেজ সহ্য করতে না পেরে তীরা আশ্রয় ছেড়ে কখন চলে যাবেন তার অপেক্ষায় রইলেন। এদিকে 
বর্ধাবাস শেষ না হলে ভিক্ষুগণ চলে যাবেন না। তাই তাদের কষ্ট হবে, এ ভেবে যক্ষগণ ভিক্ষুদের ভয় 
দেখাতে লাগলেন এবং ভয়ানক দুর্গন্ধ ছড়াতে লাগলেন । দুর্গন্ধে ভিক্ষুদের শিরঃপীড়া হল। অতঃপর ভীত ও 
পীড়িত ভিক্ষুগণ বর্ধাবাস ত্যাগ করে বুদ্ধের নিকট চলে গেলেন। বর্ধাবাসের সময় ভ্ৰমণে যেতে নেই অথচ 
বর্ধাবাসের সময় ভিক্ষুদের আগমন দেখে তিনি প্রকৃত কারণ জিজ্ঞেস করলেন ৷ ভিক্ষুগণ তাদের দুঃখের কথা 
জানালেন। বুদ্ধ পূর্বস্থানে গিয়ে ভিক্ষুদের বর্ষাবাসের নির্দেশ দিলেন এবং বললেন, সেখানেই তাদের 
তৃষ্ণাক্ষয় হবে অতঃপর ভগবান বুদ্ধ যক্ষভয় থেকে পরিত্রাণের জন্য করণীয় মৈত্রী সূত্ৰ দেশনা করেন ৷ 


নিদানং 


১। যস্সানুভাবতো যক্খা নেব দসৃসেন্তি ভিংসনং 
যমি্হ চেবানুষুঞ্জন্তো রত্তিং দিবমতন্দিতো । 

২। সুখং সুপতি সুত্তো চ পাপং কিঞ্চি ন পস্সতি 
এবমাদি গুণপেতং পরিত্তং তং ভণামহে। 


সুতং 
১। করণীযমেত্তকুসলেন যস্তং সম্তং পদং অভিসমেচ্চ, 
সক্কো উজু চ সুজু চ সুবচো চস্স মুদু অনতিমানী ৷ 
২। সন্তুসূসকো চ সুভরো চ অপৃপকিচ্চা চ সলহুকবুত্তি, 
সস্তিন্দ্রিযো চ নিপকো চ অপ্পগবেভা কুলেসু অনুনুগিদ্ধো ৷ 
৩। নচ খুদ্দং সমাচরে কিঞ্চি যেন বিঞ্ঞ্‌ পরে উপবদেষ্যু, 
সুখিনো বা খেমিনো হোল্তু সবে সত্তা ভবন্তু সুখিতত্তা। 
৪। যে কেচি পাণভূতথি তসা বা থাবরা বা অনবস্নো, 
দীঘা বা যে মহস্তা বা মজ্ঝিমা রস্সকা অনুকাথুলা । 
৫।  দিট্ঠা বা যেব অদিট্ঠা যে চ দূরে বসস্তি অবিদূরে, 
ভূতা বা সম্ভবেসী বা সবের সত্তা ভব্তু সুখীতত্তা। 
৬। ন পরো পরং নিকুব্বেখ নাতিমঞ্ঞেথ কথচি নং কিঞ্চি, 
ব্যারোসনা পটিঘসঞ্ঞা নাঞ্ঞমএঞএস্স দুক্খমিচ্ছেয্য । 
৭। মাতা যথা নিষং পুত্তং আযুসা একপুত্তমনুরক্খে, 
এবম্পি সব্বভূতেসু মানসং ভাবযে অপরিমাণং। 


২০২১ 


২০২১ 


মাধ্যমিক পালি ৬৩ 


৮। মেত্তঞ্চ সব্বলোকস্মিং মানসং ভাবযে অপরিমাণং, 
উদ্ধং অধো চ তিরিযঞ্চ অসম্বাধং অবেরমসপত্তং। 

৯।  তিট্ঠঞ্চরং নিসিন্নো বা সযানো বা যাবতস্স বিগতমিদ্ধো, 
এতং সতিং অদিট্ঠেয্য ব্রহ্মমেতং বিহারমিদমাহ। 

১০। দিট্‌ঠিঞ্চ অনুপগম্ম সীলবা দস্সনেন সম্পন্নো, 
কামেসু বিনয্যগেধং নহি জাতু গব্ভসেষ্যং পুনারেতী'তি । 


শব্দার্থ 


সক্কো- সক্ষম; উজু-সরল; সুজু-অতিসরল; বিএই-বিজ্ঞগণ; অনভিমানী-যিনি অভিমান শুন্য; 
সুভরো-মিতহারী; জাতু-জনুগ্রহণ; উপবদেষ্যুংনিন্দা; ব্রহমমেতং বিহারং্রন্মবিহার (মৈত্রী; করুণা, মুদিতা ও 
উপেক্ষাকে ব্ৰহ্মবিহার বলে); গবৃভসেয্যং-গর্ভাশয়ে; পুনরেতীতি-পুনরায় আসা; মানসং ভাবযে অপরিমাণং- 
অপরিমেয় মৈত্রী পোষণ; সবেব সত্তা ভবন্তু সুখিতত্ত- সকলে সুখি হোক। 


সারমর্ম 


এ সূত্রে বৃদ্ধের মহামৈত্রীর বিষয়টি উলিখিত হয়েছে। বিশ্বের সকল প্রাণীর প্রতি মৈত্রী পরায়ণ হওয়ার আহ্বান 
এসেছে। এ সূত্ৰে বিশ্বের সকল প্রাণীর প্রতি মৈত্রীময় হয়ে তাদের সুখ ও মঙ্গল কামনা করা হয়েছে। 
পৃথিবীতে সমস্ত প্রাণী দেখা যায় না, দেখা যায় যারা নিকটে, যারা বড়, যারা ছোট- সকলের সুখের জন্য 
মৈত্রীভাবনা করতে হয়। পরস্পর পরস্পরকে বঞ্চনা করবে না, কেউ কাউকে হিংসাবশত দুঃখ দেবে না। মা 
যেমন তার একমাত্র পুত্রকে নিজের জীবন দিয়ে রক্ষা করে তেমনি পৃথিবীর সকল প্রাণীর প্রতি অপরিমেয় মৈত্রী 
পোষণ করবে ৷ দাড়ান অবস্থায়, শয়নে, উপবেশনে এবং নিদ্রা না আসা পর্যন্ত মৈত্রী ভাবনা করবে ৷ 
নিধিকণ্ড সুত্তং 
১। নিধিং নিধেতি পুরিসো গম্চীরে ওদকস্তিকে, 
অথে কিচ্চে সমুগ্লন্নে অথায় মে ভবিসৃসতি ৷ 
২। রাজতো বা দুবুত্তম্‌স চোরতো পীলতস্স 
ইণস্স বা পমোক্খায় দুবৃভিক্খে অপদাসু বা, 
এতদখায় লোকস্মিং নিধি নাম নিধীযতে । 
৩। তাব সুনিহিতো নিধি গম্ভীরে ওদকস্তিকে, 
ন সবেবা সব্বদা এব তস্স তং উপকপ্পতি । 
৪। নিধি বাঠানা চবতি সঞ্ঞ্াবস্স বিমুযহতি 
নাগা বা অপনামেস্তি যক্থা বাপি হরস্তি তং; 
অপ্পযা বাপি দাযাদা উদ্ধরস্তি অপস্সতো, 
যথা পুঞ্ঞক্খযো হোতি সব্বমেতং বিনস্সতি। 


৬৪ 


১৩। 


শব্দাৰ্থ 


মাধ্যমিক পালি 


যস্স দানেন সীলেন সঞ্ঞমেন দমেন চ, 
নিধি সুনিহিতো হোতি ইথিযা পুরিসসৃস বা, 
চেতিযমূহি চ সঙ্ে বা পুগ্গলে অতিথীসু বা, 
মাতারি পিতরি বাপি অথো জেট্ঠমৃহি ভাতরি; 
এসো নিধি সুনিহিতো অজেয্যো অনুগামিকো, 
পহায গমনীযেসু এতদামায গচ্ছতি। 
অসাধারণএঞ্ঞেসং অচোরহরণো নিধি, 
কযিরাথ ধীরো পুঞ্ঞানি যো নিধি অনুগামিকো । 
এসো দেব-মনুস্সানং সব্বকামদদো নিধি, 
যং যদেবাভিপথেস্তি সববমেতেন লব্ভতি। 
আধিপচ্চং পরিবারো সব্বমেতেনং লবৃভতি । 


পচ্চেকবোধি বুদ্ধভূমি সবরমেতেন লব্ভতি ৷ 
এবং মহিদ্ধিয়া এসা যদিদং পুঞ্ঞসম্পদা, 
তস্মা ধীরা পসংসন্তি পণ্ডিতা কতপুঞ্ঞতন্তি ৷ 


চবতি-চ্যুত হয়; ইণস্স-খণের; দাযাদা-উত্তরাধিকারীরা; অপৃপযা-অপ্রিয়; সুসষ্ঠান-সুন্দর দেহসৌষ্টব; 
আধিপচ্চং-আধিপত্য; মহিদ্ধিযা-মহাখদ্ধিসম্পন্ন। 
অনুগামিকো-যা মৃত্যুর পর অনুগমন করে; নিধেতি-মাটির নিচে পুতে রাখে; দুরুত্তসূস- খারাপ লোকের; 
বিমুযুতি-ভুলে যায়, সুনিহিতো-উত্তমরূপে প্রোথিত। 


সারমর্ম 


প্রাচীনকালে মানুষ ভবিষ্যতের অর্থাভাব দূরীকরণে মাটির নিচে ধন পুতে রাখত কিন্তু এ ধন চোরে চুরি 
করতে পারে । স্থানচ্যুত হতে পারে, কেউ তুলে নিতে পারে । তাই এ ধন মানুষের উপকারে আসে না। 
তার অনুগামীও হয় না। আবার যখন পুণ্যক্ষয় হয় তখন ধন বিনষ্ট হয়। 


বৌদ্ধধর্ম মতে পুণ্যময় প্রকৃত ধনই মানুষের অনুগামী হয় এবং উপকারে আসে । চৈত্য নির্মাণ, 
ভিক্ষসঙ্ঘের সেবা, মাতাপিতা, আত্মীয় ও জ্ঞাতিগণের ভরণশোষণের জন্য অর্থ ব্যয় করে যে পুণ্যধন 


অর্জন করা হয় তাই 


২০২৪ 


মাধ্যমিক পালি ৬৫ 


প্রকৃত ধন বা প্রকৃত নিধি। এ নিধি অজেয়, সুনিহিত এবং অনুগামী হয়। এ নিধির প্রভাবে মানুষের দেহ-বর্ণ 
সুন্দর হয়, সুমিষ্ট হয় কণ্ঠস্বর ৷ রাজচক্রবর্তী সুখ, দেবলোকের আনন্দ ও নির্বাণ সম্পত্তি এতে লাভ করা যায়। 
দান, শীল, সংযম ও ক্ষান্তির দ্বারা অর্জিত পুণ্যধনই সর্ব শ্রেষ্ঠধন বা সর্ব শ্রেষ্ঠ নিধি। 


তাই পণ্ডিত ব্যক্তিগণ পূণ্য সম্পাদন করাকে প্রশংসা করে থাকেন ৷ 


তিরোকুড্ড সুত্তং 


১।  ভিরোকুড্ডেসু তিট্ঠপ্তি সন্ধি-সিঞ্জাটকেসু চ, 
দ্বারবাহাসু তিট্ঠন্তি আগতবান সকং ঘরং। 
২। পহুতে অন্নপানমৃহি খজ্জভোজ্জে উপট্ঠিতে, 
ন তেসং কোচি সরতি সত্তানং কম্মপচ্চযা । 
৩। এবং দদস্তি ঞ্রাতীনং যে হোস্তি অনুকম্পকা, 
“ইদং বো ঞাতীনং হোতু সুখীতা হোন্ত এাতযো” 
তে চ তথ সমাগতা ঞ্াতিপেতা সমাগতা, 
৪। পৰতে অন্নপানাম্হি সকচ্চং অনুমোদরে ৷ 
চিরং জীবন্ত নো ঞ্রতী যেসং হেতু লভামসে, 
৫। অমৃহাকঞ্চ কতা পূজা দাযকা চ অনিপৃফলা ৷ 
নহি তথ কসি অথি গোরক্খেত্ত ন বিজ্জতি। 
৬। বণিজা তাদিসী নথি হিরঞ্ঞ্জেন কযান্ধযং, 
ইতো দিন্নেন যাপেস্তি পেতা কালকতা তহিং। 
৭|  উন্নমে উদকং বট্‌টং যথা নিননং পবত্ততি, 
এবমেব ইতো দিননং পেতানং উপকপ্পতি ৷ 
৮ । যথা বারিবহা পুরা পরিপুরেস্তি সাগরং 
এবমেব ইতো দিন্নং পেতানং উপকপৃপতি। 
৯। অদাসি মে অকাসি মে ঞ্রাতিমিত্তা সখা চ মে, 
পেতানং দক্থিণং দজ্জা পুবেব কতং অনুস্সরং ৷ 
১০। নহি রুগ্ুং বা সোকো বা যাচঞা পরিদেবনা, 
ন তং পেতানং অথায় এবং তিট্ঠস্তি এাতযো। 
১১।  অযঞ্চ খো দক্খিণা দিন্না সঙঘমূহি সুপৃপত্টিঠিতো, 
দীঘরত্তং হিতাযস্স ঠানসো উপকপ্পতি। 
১২। সো ঞ্রাতিধম্মো চ অযং নিদস্সিতে, 
পেতানং পূজা চ কতা উলারা, 
বলঞ্চ ভিক্খুনং অনুপ্পদিন্নং 
তুমহেহি পঞ্ঞং পসুতং অনপ্পকস্তি । 
ফর্মা-৯, পালি-৯ম-১০ম 


৬৬ মাধ্যমিক পালি 


শব্দার্থ 


সিঙ্বাটক-চৌকাঠ, সকং ঘরং-নিজের ঘর; সরতি-স্মরণ করে, চিরং জীবন্তু-চিরজীবি হোক, পহুত-প্ৰচুর; কসী- 
কৃষি; গোরক্খেত্ত-গোপাল ক্ষেত্র; কযাক্ষযং-ক্রয়বিক্রয়; উন্নমে-উন্নতস্থান, নিন্নং-নিম্নদিক, বারিমৃহা- 
পরিবহণকারী; বুগং-রোদন; বলঞ্চ ভিক্খুনং-ভিক্ষুদের শক্তি ৷ 


সারমর্ম 


মানুষ মৃত্যুর পর কর্মফল হেতু বিভিন্ন যোনিতে জন্মগ্ৰহণ করে। যারা পাপকর্ম করে তারা প্রেতযোনিতে জন্ম 
নেয়। দুঃখের বিষয়, জ্ঞাতিগণ অনেকেই তাদের স্মরণ করেন না। কিন্তু যারা অনুকম্পাপরায়ণ তারা 
জ্ঞাতিগণের পারলৌকিক সদগতির জন্য দান দক্ষিণা দেয়। কোন উন্নত স্থান থেকে জল যেমন নিম্ন দিকে 
প্রবাহিত হয় তেমনি ইহলোকে দান দিলে তা প্রেতলোকের উপকারে আসে । যারা প্রেত তারা আমাদের ভাই, 
জ্ঞাতি, মিত্র এ ভেবে তাদের উদ্দেশ্যে সঙ্বদান দেওয়া উচিত। এরুপ দান দ্বারা জ্ঞাতিগণের পূজা করা হয়; 
ভিক্ষুদের শক্তিদান করা হয এবং দাতারও বহুপূণ্য অৰ্জিত হয়। এ সূত্রে জ্ঞাতিগণের জন্য বৌদ্ধদের করণীয় 
কর্ম সম্পর্কে বলা হয়েছে। 


এর মাধ্যমে মানুষকে পুণ্যকৰ্ম সম্পাদন করার জন্য অনুপ্রাণিত করা হয়েছে। 


অনুশীলনী 


ক. ঠিক উত্তরের পাশে টিক (৬) চিহ্ন দাও : 
১।  ব্রিশরণ কাদের শ্রেষ্ঠ শরণ? 


ক. ব্রাহ্মণদের খ. বৌদ্ধদের 
গ. যক্ষদের ঘ. মনুষ্যদের 
২। কার পূর্বে ব্রিশরণ নিতে হয়? 
ক. প্ৰবজ্যার খ. উৎসবের 
গ. মৃত্যুর ঘ. আনন্দের 
৩। ব্রিশরণ কাকে বলে? 
ক. বুদ্ধ, ধৰ্ম, সঞ্জ খ. দান, শীল, ভাবনা 
গ. অনিত্য, দুঃখ, অনাত্ন ঘ. ভাবনা, অনিত্য, শীল 
৪। লোকধৰ্ম কোনটি? 
ক. জীবধর্ম খ. সংসার ধর্ম 


গ. নিন্দা-প্রশংসা ঘ. জীবপ্রেম 


২০২১ 


২০২১ 


৬। 


৭। 


৮। 


৯। 


১০। 


১২। 


য় 


প্র 


৬৭ 


৬৮ 


১৫। গুপ্তধন কি হতে পারে? 
ক. নষ্ট খ. স্থানচ্যুত 
গ. হচ্তান্তর ঘ. সৃষ্ট 
১৬। প্রকৃত ধন কি রকম? 
ক. সুনিহিত খ. সুসংবদ্ধ 
গ. সুসংহত ঘ. সুবিদিত 
১৭। পুণ্যধন মানুষের কি হয়? 
ক. সহগামী খ. অনুগামী 
গ. পশ্চাৎগামী ঘ. তীর্থগামী 
১৮। মৃতজ্ঞাতিদের উদ্দেশ্যে কি করা উচিত? 
ক. পুণ্যকৰ্ম খ. দান দেওয়া 
গ. ধর্মকর্ম ঘ. শীলকর্ম 
১৯। কোন ব্যক্তিরা নিজের ঘরে বা জ্ঞাতির ঘরে দীড়িয়ে থাকে? 
ক. পাপী খ.  প্রেতযোনী প্রাপ্ত 
গ. অসৎ ঘ. স্বৰ্গপ্রাপ্ত 
২০। দায়কের দান কি হয় নাঃ? 
ক. নিষ্ফল খ. অকারণ 
গ. অহেতুক ঘ. অযথা 
২১। প্রেতলোকে কি নেই? 
ক. কৃষি খ. গাড়ি 
গ. প্রাসাদ ঘ. নারী 
সংক্ষিষ্ত-উত্তর প্রশ্ন : 
১.  উপসম্পদার আগে ব্রিশরণ নিতে হয় কেন? 
২. ভিশরণ কাকে বলে? 
৩. বৌদ্ধ ধর্মে প্রবেশের প্রথম সোপান কোনটি? 
৪. কোন দেশে বসবাস মঙ্ঞালজনক? 
৫.  ধর্মীচরণ কেন করা হয়? 
৬. লোকধর্মগুলো কি কি? 
৭. বুদ্ধের আগমনের পূর্বে বৈশালীর অবস্থা কি রকম ছিল? 
৮. কারা আটবারের অধিক সংসারে জন্মগ্রহণ করেন না? 


মাধ্যমিক পালি 


২০২১ 


২০২৪ 


মাধ্যমিক পালি 


গ. 


৯. কারা শ্রাবক সঞ্জের সদস্য হওয়ার যোগ্য? 

১০. কারা পুনরায় গর্ভাশয়ে প্রবেশ করেন না? 

১১. নির্বাণকামী ব্যক্তিরা কি রকম? 

১২. কাদের প্রতি মৈত্রী পোষণ করবে? 

১৩. প্রেতরা জ্ঞাতির নিকট কি আশা করে? 

রচনামূলক প্রশ্ন : 

১.  ত্রিশরণ কাকে বলে? ত্রিশরণের গুরুত্ব বর্ণনা কর। 

২. ত্রিশরণ পালি ভাষায় লিখ ৷ 

৩.  ব্রিশরণের সারমর্ম চয়ন কর। 

8. মঙ্গল সুত্রে কত প্রকার মঙ্গলের কথা বলা হয়েছে তা উলেখ কর। 
৫. বৌদ্ধদের ব্যবহারিক জীবনে মঙ্গল সূত্রের গুরুত্ব বর্ণনা কর। 
৬. রতন সূত্রের মূল আবেদন কি তা বর্ণনা কর। 

৭. রতন সূত্রের পটভূমিকা পর্যালোচনা কর । 

৮. করণীয় মৈত্রী সূত্রের আলোকে ‘মৈত্রী’ সম্পর্কে একটি প্রবন্ধ লেখ। 
৯. করণীয় মৈত্রী সূত্রে বৌদ্ধ ধর্মের কতটুকু পরিচয় পাওয়া যায়, আলোচনা কর। 
১০. ব্রহ্মবিহার কি? এ সম্পর্কে আলোচনা কর। 

১১. ‘নিধি’ বলতে কি বুঝানো হয়েছে এবং প্রকৃত নিধি কি তা বর্ণনা কর। 
১২. নিধিকণ্ড সূত্রের মূল আবেদন কি লেখ ৷ 

১৩. প্রকৃত ধন কিভাবে অর্জন করা যায় উলেখ কর ৷ 

১৪. প্রেতলোক বলতে কি বুঝ? কারা প্রেতলোকে জন্ম নেয়? 

১৫. তিরোকুড্ড সূত্রের সারাংশ লেখ । 


৬৯ 


১। 


শব্দাৰ্থ 


পঞ্চম অধ্যায় 


ধম্মপদ 
যমক বগগ 


মনোপুব্বংগমা ধস্মা মনোসেট্ঠা মনোমযা, 

মনসা চে পদুট্ঠেন ভাসতি বা করোতি বা, 

ততো নং দুকৃখমন্বোতি চক্কং’ব বহতো পদং। 
মনোপুব্বংগমা ধম্মা মনোসেট্ঠা মনোমযা, 

মনসা চে পসন্নেন ভাসতি বা করোতি বা, 

ততো নং সুখমন্বেতি ছাযা’ৰ অনপাযিনী । 
'অকৃকোচ্ছি মং, অবধি মং, অজিনি মং, অহাসি মে’, 
যে চ তং উপনয্হস্তি, বেরং তেসং ন সম্মতি। 
“অককোচ্ছি মং, অবধি মং, অজিনি মং অহাসি মে’, 
যে চ তং ন উপনযৃহস্তি বেরং তেসৃপসম্মতি। 

নহি বেরেন বেরানি সম্মন্তী'ধ কুদাচনং, 
অবেরেন চ সম্মতি এস ধম্মো সনস্তনো। 
সুভানুপস্সিং বিহরন্তং ইন্দ্রিষেসু অসংবুতং, 
ভোজনমৃহি চ অমত্তএইএ কুসীতং হীনবীরিযং। 

তং বে পসহতি মারো বাতো বুক্খং’ব দুববলং ৷ 
অসুভানুপসৃসিং বিহরস্তং, ইন্দ্রযেসু সুসংবুতং, 
ভোজনমৃহি চ মত্তঞ্ঞুং, সদ্ধং, আরদ্ধবরযং, 

তং বে নপ্পসহতি মারো বাতো সেলং’ব পব্বতং। 
যথা'গারং দুচ্ছননং, বুট্ঠি সমতিবিজ্ঝাতি, 

এবং অভাবিতং চিত্তং রাগো সমতিবিজ্ঝতি | 
যথা'গারং সুচ্ছন্নং বুট্ঠি ন সমতিবিজ্ঝতি, 

এবং সুভাবিতং চিত্তং রাগো ন সমতিবিজ্ঝতি। 
ইধ’ নন্দতি, পেচ্চ নন্দতি, কতপুঞ্ঞো উভযথ নন্দতি; 
পুঞ্ঞং মে কতন্তি নন্দতি, ভিয্যো নন্দতি সুগ্গতিং গতো । 


পদুট্ঠেন- প্রদুষ্টভাবে; চক্কং-চাকা; দুক্খমন্ত্রেতি- দুঃখ অনুসরণ করে, পসন্নেন-প্ৰসন্নভাবে; অক্কোচ্ছি- 
আক্রোশ, অহাসি-চুরি করল; উপনযৃহস্তি-মনে পোষণ করা; সম্মতি-প্রমাণিত হওয়া; বেরেন বেরানি-বৈরী দ্বারা 
বৈরী, অসংবুতং-অসংযত, পসহতি-পরাভূত করে, দুচছন্রং-ভালভাবে আচ্ছাদিত নয়; সুচ্ছন্রং-ভালভাবে 
আচ্ছাদিত; সমতিবিজ্ঝতি-প্রবেশ করে; অভাবিতং চিত্তং- ভাবনাহীন চিত্ত; সুভাবিতং চিত্তং- সুনিবিষ্ট চিত্ত । 


২০২৪ 


২০২১ 


মাধ্যমিক পালি ৭১ 


শব্দাৰ্থ 


মানুষের সুখ-দুঃখের প্রকৃত কারণ হচ্ছে মন ৷ মানুষ যে সমস্ত জিনিস দেখে তা মনের দরজা দিয়েই ভিতরে 
প্রবেশ করে । মনই মানুষের জীবনকে গড়ে তোলে এবং তাকে সুখী ও দুঃখী করে। দূষিত মনে কাজ করলে 
দুঃখ এবং প্রসন্ন মনে কাজ করলে সুখ লাভ করা যায়। আগুন যেমন ইন্ধন না পেলে জ্বলতে পারে না, সেরুপ 
কেউ আমাকে আক্রোশ করল, আমাকে পরাস্ত করল, আমাকে ছিনিয়ে নিল এরুপ চিন্তা মনে স্থান না দিলে 
বৈরীভাব দূর হয়ে যায়। জগতে শত্রুতার দ্বারা শত্রুতাকে জয় করা যায় না। মৈত্রী দ্বারাই শত্রুতাকে জয় করতে 
হয়। ভোগের ইন্দ্রিয়গুলো সাধনার পথে বড় বাধা। একে জয় করার জন্য চাই মনে দৃঢ়তা, সংযম, অতুলনীয় 
বীৰ্য, পরিপূর্ণ শ্রদ্ধা আর কঠোর সংকল্প। বৃষ্টির জল থেকে গৃহকে রক্ষার জন্য যেমন-সু-আচ্ছাদিত গৃহ 
প্রয়োজন তেমনি অপশক্তি থেকে রক্ষার জন্য ভাবনাযুক্ত চিত্তের প্ৰয়োজন ৷ সৎকর্ম, সৎচিন্তা মানুষকে ইহলোকে 
ও পরলোকে আনন্দ দেয়। 


টীকা 


যমক- যমক শব্দের অর্থ জোড়া। কিন্তু এখানে দুটি ভিন্নমুখী ভাব প্রকাশিত হয়েছে বলে এর নাম যমক বা 
যমজ। যমক বর্গের গাথাগুলোতে এর পরিচয় বিদ্যমান। এখানে দুটি পরস্পর ভিন্নমুখী ভাব প্রকাশিত 
হয়েছে। এ দুটির মধ্যে একটির গতি উৰ্দ্ধমুখী, অন্যটির গতি নিম্নমুখী । প্রদুষ্ট মনে কাজ করলে দুঃখ আসে। 


প্রসন্ন মনে কাজ করলে সুখ আসে । 

অপ্পমাদ বগৃগ 

১। অপৃপমাদো অমতপদং, পমাদো মচ্চুনো পদং, 
অপ্পমত্তা ন মীযন্তি, যে পমত্তা যথামতা। 

২। এতং বিস্সেতো ঞতাা অপৃপমাদমৃহি পণ্ডিতা, 
অপৃপমাদে পমোদন্তি অরিযানং গোচরে রতা। 

৩। তে ঝাযিনো সাততিকা নিচ্চং দল্হপরক্মা, 
ফুসন্তি ধীরা নিববানং যোগক্খেমং অনুত্তরং। 

৪।  উট্ঠনবতো সতিমতো সুচিকম্মসূস নিসম্মকারিনো, 
সঞ্ঞতস্স চ ধম্মজীবিনো অপৃপমত্তসূস যসো 'ভিবড্ঢতি। 

৫।  উট্ঠানেন'প্পমাদেন সঞ্ঞমেন দমেন চ, 
দীপং কযিরাথ মেধাবী যং ওঘো নাভিকীরতি । 

৬। পমাদমনুযুঞ্জস্তি বালা দুম্মেধিনো জনা, 
অপ্পমাদঞ্চ মেধাবী ধনং সেট্ঠং’ব রক্খতি। 

৭। মাপমাদমনুযুঞ্জন্তি মা কামরতিসন্থবং 
অপৃপমত্তো হি ঝাযস্তো পৃপপোতি বিপুলহ সুখং। 


৭২ মাধ্যমিক পালি 


৮। অপ্পমত্তো পমত্তেসু সুত্তেসু বহুজাগরো, 


অবলস্সং'ব সীঘস্সো হিত়া যাতি সুমেধসো । 
৯। অপ্পমাদরতো ভিক্খু পমাদে ভয়দস্সি বা, 

সঞ্ঞোজনং অণুং থুলং ডহং অগগী'ব গচ্ছতি। 
১০ ৷ অপ্পমাদরতো ভিক্খু পমাদে ভযদস্সি বা, 

অভব্বো পরহাণায় নিব্বানসৃসেব সন্তিকে। 


শব্দাৰ্থ 


অমতপদং-অমৃতের পদ; মচ্ছুনো পদং-মৃত্যুর পথ; মীযস্তি-মরে; গোচরে- আচরিত ধৰ্মে, রতা-রত; 
সাততিকা-সতত উদ্যোগী, দল্হ পরাক্মা- দৃঢ় পরাক্রমশালী; উট্ঠানবতো-উদ্থানশীল; সতিমতো-স্মৃতিমান; 
নিসম্মকারিনো-সাবধানী; সঞ্ঞস্স-সংযমীর, যসোবড্টতি-যশ বর্ধিত হয়, ত্তঘো-জলপ্রবাহ, এখানে সংসার 
স্রোত; দুম্মেধিনো-দুর্বুদ্ধিসম্পন্ন, কামরতিসন্থবং-কামরতিসম্ভোগ; অবলস্সো- দুর্বল অশ্ব, সীঘঘ্সো- দুতগামী 
অশ্ব; অণু-সুক্ষ; থুলং-স্থুল। ডহংদগ 


সারমর্ম 


অপ্রমাদ হল কাজে সতর্কতা; জেনে শুনে কাজ করা। সমস্ত সৎ ও পুণ্যকাজের মূলে আছে অপ্রমাদ। প্ৰমাদ 
হল তার বিপরীত। যারা প্ৰমত্ত তারা বেঁচে থেকেও মৃত। অপ্রমাদ অমৃতের পথ; প্ৰমাদ মৃত্যুর পথ। যিনি 
অপ্ৰমত্ত, ধ্যানশীল, উদ্যোগী, দৃঢ়পরাক্রমশীল তিনিই নির্বাণ লাভ করেন। অপ্ৰমত্ত ব্যক্তি উৎসাহশীল, সতত 
স্ৃতিমান, ধর্মপরায়ণ, সংযতন্দ্রিয় ও উদ্যমী। তার যশ ক্রমশ বর্ধিত হয়। মানুষের জীবন বিরাট কর্মক্ষেত্র । 
সংসার সমুদ্র তরংগ কাষ্ঠখণ্ডের ন্যায় ভেসে বেড়াচ্ছে। কিন্তু এরই মাঝে যে মানুষ বীর্য, সংযম ও প্রজ্ঞা দ্বারা 
আশ্রয় রচনা করে তাকে কোন পাবন ধ্বংস করতে পারে না। অবিবেচক ও দুর্মতিসম্পন্ন মানুষেরা প্ৰমত্ত হয়। 
যারা বিবেচক ও বুদ্ধিমান তারা অপ্রমাদকে শ্রেষ্ঠ ধনের ন্যায় রক্ষা করেন। যীরা অপ্ৰমত্ত, কামাসক্ত নয় তারা 
বিপুল সুখের অধিকারী হন ৷ জাগ্রত ব্যক্তি নিদ্রিতের মধ্যে জাগ্রত থেকে বেগমান ঘোড়া যেমন দুর্বল ঘোড়াকে 
অতিক্রম করে যায় তেমনি সঠিক পথে এগিয়ে যায়। যে ভিক্ষু অপ্ৰমত্ত, দৃঢ় সংকল্প পরায়ণ, উদ্যমশীল, ভয়দর্শী 
তিনি সহজে তার লক্ষে পৌছতে পারে। অতএব, অপ্ৰমত্ত হয়ে সৎজীবন যাপন করবে । সৎকর্ম কর, আলস্য 
পরিত্যাগ কর; উদ্যমশীল ও বীর্যবান হও । 


টীকা 


অপৃপমাদ- অপ্পমাদ বা অপ্রমাদ শব্দের অর্থ হল অপ্রমত্ততা। অপ্রমাদ হল সৎকাজে উৎসাহ ও উদ্যম। বাংলা 
ভাষায় এ শব্দের যথাযথ অর্থ নেই। ফাউসবল, চাইল্ডারস, ম্যাক্সমূলার প্রভৃতি পণ্ডিতগণ এর বিভিন্ন অর্থ 
করেছেন অনেকের মতে অপ্রমাদের নিকটতম অর্থ হল উদ্যামশীলতা । অতএব, অপ্রমাদ শব্দের অর্থ হিসেবে 
আমরা জাগ্রতভাব, উ্থানশীলতা, উদ্যম ও উৎসাহকে ধরে নিতে পারি। যিনি সংযত, বীর্যবান, শীলবান, 
স্মৃতিবান ও দৃঢ়প্ৰতিজ্ঞ তিনিই অপ্ৰমত্ত। বৌদ্ধ দর্শনের মূল ভিত্তি অপ্রমাদের মধ্যে নিহিত। 


২০২৪ 


মাধ্যমিক পালি ৭৩ 


চিত বগৃগ 


১।  ফন্দনং চপলং চিত্তং দুরক্খং দুন্নিবারযং, 


উজুং করোতি মেধাবী উসুকারো'র তেজনং । 
২। বারিজো"র থলে খিত্তো ওকমোক্তো উব্ভতো, 

পরিফন্দতি'দং চিত্তং মারধেয্যং পহাতবে । 
৩। দুন্নিগ্‌ৃগহসৃস লহুনো যখ কামনিপাতিনো, 

চিত্তস্স দমথো সাধু চিত্তং দস্তং সুখাবহং । 
৪।  সুদুদ্দসং সুনিপুণং যথ কামতিপাতিনং, 

চিত্তং রক্‌খেষ্য মেধাবী চিত্তং গুত্তং সুখাবহং। 
৫। দুরংগমং একচরং অসরীরং গুহাসযং, 

যে চিত্তং সঞ্ঞমেস্সস্তি মোক্খস্তি মারবন্ধনা। 
৬। অনবট্ঠিতচিত্তসৃস সদ্ধম্মং অবিজানতো, 

পরিপবপসাদস্স পঞ্ঞা ন পরিপূরতি । 


৭। অনবস্সুতচিত্তস্স অনস্বাহত চেতসো, 
পুঞ্হহপাপ্পহীনস্স নথি জাগরতো ভয। 

৮।  কুম্ছুপমং কাযমিমং বিদিত্া 
নগর্পমং চিত্তমিদং ঠপেতা, 
যোধেথ মারং পঞ্ঞ্াযুধেন 
জিতঞ্চ রক্‌খে অনিবেসনো সিযা । 

৯। দিসো দিসং যং তং কযিরা বেরী পন বেরিনং, 
মিচ্ছাপণিহিতং চিত্তং পাপিযো নং ততো করে। 
১০। নং তং মাতা পিতা কযিরা অঞ্ঞে বা'পি ঞাতকা, 
সম্মাপণিতিং চিত্তং সেয্যসো নং ততো করে। 


শব্দাৰ্থ 


ফন্দনং- স্পন্দনশীল; দুরক্খং- দুরক্ষ্য; উসুকারো- শরনির্মাতা; তেজনং-শক্তি, উজুং-সোজা, ওকমোক্তো 
উব্ভতো- জলাশয় থেকে উদ্ধৃত; থলে খিত্তো- স্থলে নিক্ষিপ্ত; বারিজো'র- মাঝের ন্যায়; মারধেয্যং- 
মাররাজ্য; পহাতবে- পরিত্যাগ করতে; দুন্নিগ্গহ- দুৰ্নিগহ, লহুনো- লঘু; সুদুদ্দসং- দুর্ধর্ষ; গুত্তং- গুপ্ত; 
দুরংগমং- দুরগামী; মোক্খস্তি- মুক্ত হয়; সুঞ্ঞামেস্‌সন্তি- শংকা করেন, অনবট্ঠিত চিত্তস্স- অনবস্থিত 
চিত্ত; অনবস্সুত চিত্ত- বাসনাহীন চিত্ত; অনন্বাহত চেতসো- অবিচলিত চিত্ত; কুম্জুপমং- কুম্ভাকারের ন্যায়; 
পঞ্ঞাযুধেন- প্ৰজ্ঞানুপ অস্ত্ৰদ্বারা; কযিরা- করে; মিচ্ছাপণিহিতং চিত্তং- মিথ্যায় পরিচালিত চিত্ত; 
সম্মাপণিহিতং চিত্তং-সত্যে পরিচালিত চিত্ত। 


ফর্মা-১০, পালি-৯ম-১০ম 


৭৪ 


সারমর্ম 


চিত্ত চঞ্চল, দুর্নিবার, দুরক্ষণীয় এবং স্পন্দনশীল। তাকে সংযত করা কঠিন ৷ কিন্তু যিনি জ্ঞানী তিনি চিত্তকে 
দৃঢ় ও সংযত করেন যেমন তীর নির্মাতা তীরের ফলাকে সোজা করে। জলের মাছকে ডাঙ্গায় তুললে সে যেমন 
ছটফট করে তেমন ষড়রিপুর বন্ধন থেকে মুক্তির জন্য মানুষের চিত্ত অস্থির হয়। সংযত চিত্তই সুখের কারণ । 
সদাচারী চিত্তই মানুষকে সুখ দেয়। চিত্ত বিচরণশীল, দূরগামী, অশরীরী ও মনের গুহায় তার নিবাস। একটি 
বিষয়েই আশ্রয়শীল । বিপথগামী চিত্ত মানুষের প্রভূত ক্ষতি করে যা মাতাপিতা, জ্ঞাতিগোত্র এবং শত্রুরাও 


মাধ্যমিক পালি 


করতে পারে না। চিত্তকে সংযত রাখতে হবে, সঠিক পথে পরিচালিত করতে হবে ৷ 


শব্দার্থ 


বন্যা; পচিনস্তং- চয়নকারী; অহেঠয়ং- নষ্ট না করে; পরেসং- পরের; বিলোমানি- বিচ্যুতি; কতাকতং- কৃত 
অকৃত কাজ; অবেক্খেষ্য- দেখা উচিত। অকুব্বতো- কার্যে পরিণত না হলে; 


কো ইমং পঠবিং বিজেস্সতি যমলোকঞ্চ ইমং সদেবকং? 
কো ধম্মপদং সুদেসিতং কুসলো পুপ্ফমিব পচেস্সতি? 
সেখো পঠবিং বিজেস্সতি যমলোকঞ্চইমং সদেবকং, 
সেখো ধম্মপদং সুদেসিতং কুসলো পুপৃফমিব পচেস্সতি। 
ফেনৃপমং কাযমিমং বিদিত মরীচিধম্মং অভিসম্বুধানো, 
ছেতান মারস্স পুপ্ফকানি অদস্সনং মচ্চুরাজস্স গচ্ছে। 
পুপ্ফানি হেব পচিনন্তং ব্যসত্তমনসং নরং, 

সুত্তং গামং মহোঘো’ব মচ্চু আদায গচ্ছতি। 

যথাপি ভমরো পুপ্ফং বগ্নগন্ধং অহেঠযং, 

পলেতি রসমাদায এবং গামে মুনীচরে । 

ন পরেসং বিলোমানি ন পরেসং কতাকতং 

অন্তনো'ব অবেক্থেয্য কতানি অকতানি চ। 

যথাপি রুচিরং পুপ্ফং বণুবস্তুং অগন্ধকং, 

এবং সুভাসিতা বাচা অফলা হোতি অকুব্বতো । 

যথাপি বুচিরং পুপ্ফং বণুবস্তং সগন্ধকং, 

এবং সুভাসিতা বাচা সফলা হোতি সকুব্বতো। 

ন পুপ্ফগন্ধো পটিবাতমেতি ন চন্দনং তগর মলিকা বা, 
সতঞ্চ গনেধা পটিবাতমেতি সব্ব দিসা সুস্পুরিসো পবাতি। 
চন্দনং তগরং বাপি উপ্‌ৃপলং অথ বস্সিকী, 

এতেসং গন্ধজাতানং সীলগনেধা অনুত্তরো ৷ 


পটিবাতমেতি- বায়ুর প্রতিকূলে যায়; সপ্পুরিসো- সৎপুরুষ, অনুত্তরো- অনুত্তর, শ্রেষ্ঠ । 


তা- কার্যে পরিণত হলে; 


২০২১ 


২০২১ 


মাধ্যমিক পালি ৭৫ 


সারমর্ম 


ইন্দ্ৰিয় সুখের উপকরণকে ফুলের সাথে তুলনা করা হয়েছে। ভোগলালসায় আসন্ত মানুষ এ ফুলের সন্ধানে 
দক্ষতার সাহায্যে প্রকৃত ধর্মপদ খুঁজে নেয়। এভাবে তিনি কামলোক, দেবলোকসহ পৃথিবী জয় করে সুগতি 
লাভ করেন। এ দেহ ক্ষণস্থায়ী ফেনার ন্যায় মিথ্যা মরীচিকার মত। যিনি এ সত্য জানেন তিনি মারের 
(আসক্তি পরায়ণ) মানুষকেও মৃত্যু ছিনিয়ে নেয়। মুনিদের প্রকৃতি ভ্রমরের ন্যায়। ভ্রমর যেমন ফুলের গন্ধের 
বিনষ্ট না করে মধু নিয়ে চলে যায় তেমনি মুনিগণ গ্রামে বিচরণ করেন। তারা মানুষকে পীড়ণ না করে 
ধর্মপথে নিয়ে আসে। রঙ আর রূপের আবেদন চোখে, গন্ধ থাকে হৃদয়ে ৷ ফুলের সার্থকতা রূপে নয়, সৌরভে। 
গন্ধহীন ফুলের রূপ বৃথা । তেমনি ভালকথা ভালকাজে পরিণত হলে তবেই তার সার্থকতা । প্রেম, দয়া, সেবা, 
পরোপকার প্রভৃতি সৎ প্রবৃত্তিগুলো বিকশিত পুষ্পের ন্যায় মানুষের হৃদয়কে সুরভিত করে । ফুলের গন্ধ শুধুমাত্র 
বাতাসের অনুকূলে যায় কিন্তু সৎ ব্যক্তির যশ চারদিকে ব্যস্ত হয়। এ বর্ণে অপরের ত্রুটিবিচ্যুতি না দেখে 
নিজের ত্রুটি বিচ্যুতি দেখার জন্য আহবান জানানো হয়েছে। ফুলের গন্ধ ক্ষণস্থায়ী কিন্তু মুনিদের ক্ষয় নেই। এ 
বর্ণে অনিত্যতার কথাই প্রকাশিত হয়েছে। 


তণ্হা বগৃগ 
১।  মনুজস্স পমত্তচারিনো তণ্হা বড্ঢতি মালুবা বিষ, 
সো পবতি তুরাহ্রং ফলমিচ্ছংব বনস্মিং বানরো। 
২। যং এসা সহতেজম্মী তণ্হা লোকে বিসত্তিকা, 
সোকা তস্স পবড্ঢস্তি অভিবট্ঠং'ব বীরণং ৷ 
৩। যো চে'তং সহতী জম্মিং তণ্হং লোকে দুরচ্চয়ং, 
সোকা তমৃহা পপতন্তি উদবিন্দু'র পোক্খরা। 
৪। তং বো বদামি ভদ্দং বো যাবস্তে'খ সমাগতা, 
তণৃহায মূলং খণথ উসীরথো’ব বীরণৃং 
মা বো নলং'ব সোতো'ব মারো ভঞ্জি পুনপৃপুনং 
৫। যথাপি মূলে অনুপদ্দবে দল্হে ছিন্নোপি রুক্খে পুনরেব বুহতি, 
এবমিপ তণ্হানুসযে অনুহতে নিব্বত্ততি দুক্‌্খমিদং পুনপৃপুনং । 
৬। সবস্তি সক্বধি সোতা লতা উব্ভিজ্জ তিট্ঠতি, 
তঞ্চ দিস্বা লতং জাতং মূলং পঞ্ঞায ছিন্দথ। 
৭। তসিণায পুরক্খতা পজা পরিসপ্পতি সসো’ব বাধিতো, 
সঞ্ঞ্ে জনস্জাত্তকা দুক্খমুপেন্তি পুনগ্কুনং চিরায । 
৮। বীততণ্হো অনাদানো নিরুত্তি পদকোবিদো, 
অক্খরানং সন্নিপাতং জঞ্ঞা পুব্বাপরানি চ, 
স বে অস্তিমসরীরো মহাপঞ্ঞ্ঞো মহাপুরিসো'তি বুচ্চতি। 
৯। সব্বাভিভূ সব্ববিদুহমস্মি সব্বেসু ধম্মেসু অনুপলিত্তো, 
সববঞ্জহো তণ্হক্খযে বিমুক্তো সযং অভিঞ্ঞায় কমুদ্দিসেয্যং । 


৭৬ মাধ্যমিক পালি 


১০। সব্বদানং ধম্মদানং জিনাতি, সব্বং রসং ধম্মরসো জিনাতি, 
সব্বং রতিং ধম্মরতী জিনাতি,তণৃহক্খযো সববদুক্খং জিনাতি । 


শব্দাৰ্থ 

তণ্হা- তৃষ্ণা, মালুব- মালুব লতা, বড্ঢতি- বাড়ে, পবতি- পাবিত হয়; হুরাহুৱং- বারবার; অভিবট্ঠং 
বীরণং- বর্ধমান বীরণ লতা; পবড্ঢন্তি- বাড়ে; উদকবিন্দু- জলবিন্দু, পোক্খরা- পদ্মপত্ৰ; অনুপদ্দং- অখণ্ড; 
জঞ্ঞ্া- জানা; সব্বঞ্জযো- সর্বজয়ী, কমুদ্দিসেয্যং- কার উদ্দেশ্যে । 

সারমর্ম 


মানুষের তৃষ্ণার শেষ নেই। তৃষ্ণা ক্রমাগত বেড়েই চলে যিনি তৃষ্ণাকে জয় করতে পারেন তার শোক দূরীভূত 
হয়। সুতরাং আসক্তি বা তৃষ্কার মূল উচ্ছেদ কর। যেরুপ মূল অখণ্ড ও দৃঢ় থাকলে ছিন্ন গাছও আবার গজিয়ে 
উঠে তেমনি তৃষ্কার মূল ছিন্ন না হলে তা বারবার দুঃখ দেয়। মানুষের কাছে ভোগ এবং সুখ খুবই আনন্দের ৷ 
জালবদ্ধ শশকের ন্যায় তৃষ্ণাচালিত হয়ে মানুষ ইতস্তত ঘুরে বেড়ায় । অতএব, তৃষ্ণাকে নিবারণ করতে হবে । 
যিনি বীততৃষ্ণ, অনাসক্ত ও বীতরাগ তার এ শেষজন্ম। সর্বত্যাগী, সর্বজয়ী ব্যক্তি তৃষাক্ষয়ের দ্বারা যুত্তপুরুষ 
হয়। সর্বদানের চেয়ে ধর্মদান, সর্বরসের চেয়ে ধর্মরস শ্রেষ্ঠ । ধর্মদানের তুলনা হয় না। তৃষ্ণাক্ষয়ের দ্বারা 
সর্বদুঃখকে জয় করা যায়। 


টীকা 


তৃষ্ণা- যা পালিতে তণ্হা বাংলায় তা তৃষ্কা। এ শব্দের অর্থ হল আসক্তি তৃষ্ণাকে দুঃখের কারণ বলা হয়। 
তৃষ্ণা মানুষের পরম শত্ৰু । তৃষ্কার কারণে মানুষ বার বার জন্মগ্রহণ করে দুঃখ ভোগ করে । সাধারণত যে সমস্ত 
জিনিষ সুখকর ও আনন্দদায়ক তার প্রতি মানুষের আসক্তি বা তৃষ্ণার সৃষ্টি হয়। তৃষ্ণাক্ষয়েই দুঃখের অবসান 
হয়। তৃষ্ণা তিন প্রকার; যথা- কামতৃষ্কা, ভবতৃষ্কা ও বিভবতৃষ্কা। 


বুদ্ধ বগৃগ 
১।  যস্স জিতং নাবজীযতি জিতমস্স নো যাতি কোচি লোকে, 
তং বুদ্ধমনস্তগোচরং অপদং কেন পদেন নেস্সথ? 
২।  যস্স জালিনী বিসত্তিকা তন্হা নথি কুহিঞ্চি নেতবে, 
তং বুদ্ধ মনন্তগোচরং অপদং কেন পদেন নেস্সথ? 
৩। যে ঝানপসুতা ধীরা নেক্খমৃমুপসমে রতা, 


দেবাপি তেসং পিহ্যস্তি সম্বুদ্থানং সতীমতং ৷ 
৪। কিচ্ছো মনুস্সপটিলাভো কিচ্চং মচ্চান জীবিত, 

কিচ্ছং সদ্ধম্মসবনং কিচছো বুদ্ধানং উপ্পাদো ৷ 
৫। সববপাপস্স অকরণং, কুসলস্স উপসম্পদা, 

সচিন্ত পরিযোদপনং, এতং বুদধানুসাসনং | 


৬। খন্তি পরমং তপো তিতিক্খা নিব্বানং পরমং বদস্তি বুদ্ধা, 
ন হি পব্বজিতো পরুপঘাতী সমণো হোতি পরং বিহেঠযন্তো ৷ 


২০২১ 


২০২৪ 


মাধ্যমিক পালি 


শব্দার্থ 


অনুপবাদো অনুপঘাতো পাতিমোক্খে চ সংবরো 
মন্তঞ্ঞতা চ ভত্তস্মিং পন্থঞ্চ সযনাসনং, 
অধিচিত্তে চ আযাগো এতং বুদ্ধানুসাসনং, 
দুলভো পুরিসা জঞ্্‌ঞো ন সো সবব জাযতি, 
যথ সা জাতি ধীরো তং কুলং সুখমেধতি। 
সুখো বুদ্ধানং উপ্পাদো সুখা সদ্ধম্মদেসনা, 
সুখা সঞ্ঘস্স সামগৃগি সমগৃগানং তপো সুখো । 
পূজারহে পুজযতো বুদ্ধে যদি বা সাবকে, 
পপঞ্চ সমতিক্কন্তে তিণু সোকপরিদ্দবে। 


৭৭ 


জালিনী- জ্বালবুপী, বিসতিকা- বিষময়; ঝানুপসুতা- ধ্যান পরায়ণ; সতিমতং- স্মৃতিমান; মচ্চ- মৃত্যু; 
উপ্ৃপাদো- উৎপত্তি, সচিত্তপরিযোদপনং- স্বীয় চিত্তের পবিত্রতা সাধন; পরুপঘাতী- পরঘাতী; অনুপবাদো- 
অনিন্দিত, অনুপঘাতো- আঘাত না করা; সংবরো- সংযম; মন্তঞ্ঞ্ুতা- মাত্রাজ্ঞান; পপঞ্চ সমতিকস্তে- সকল 


প্ৰপঞ্চ অতিক্রমকারী ৷ 
সারমর্ম 


ধার কামনা বাসনা নিঃশেষ হয়েছে, যিনি নিম্কলঙ্ক, যিনি তৃষ্ণামুক্ত, যিনি সকল পাপ থেকে মুক্ত তিনিই বুদ্ধ। 


তার কাছে সমস্ত প্রলোভনই নিষ্ফল । মনুষ্যজন্ম দুর্লভ, সদ্ধর্ম শ্রবণ দুর্লভ; তেমনি বুদ্ধগণের উৎপত্তি বা 


আবির্ভাব দুর্লভ। সকল প্রকার পাপ কাজ থেকে বিরতি, কৃসলকৰ্ম সম্পাদন এবং স্বীয় চিত্তকে শুদ্ধ 


রাখা- এটাই বুদ্ধগণের উপদেশ । কাউকেও আঘাত করবে না, কারও নিন্দা করবে না, মিতাহারী হবে, সর্বদা 


মনকে পবিত্র রাখবে ৷ বুদ্ধগণের উৎপত্তি দুর্লভ। তারা যে কুলে জন্ম নেয় সে কুলের সৌভাগ্য হয়। অতএব, 
অশেষ গুণসম্পন্ন বুদ্ধকে পূজা করে পৃণ্যের ভাগী হও। 


মগৃগ বগৃগ 
বিরাগো সেট্ঠো ধম্মানং দ্বিপদানঞ্চ চক্খুমা । 
এসো'ব মগৃগো নথঞ্ঞ্ো দস্সনসূস্‌ বিসুদ্ধিয়া, 
এতং হি তুমৃহে পটিপজ্জথ মারসৃসেতং পমোহনং ৷ 
এতং হি তুমৃহে পটিপন্না দুক্থস্সন্তং করিস্সথ, 
অক্খাতো বে মযা মগৃগো অঞ্ঞায সলসন্থনং। 
সবেব স্ঙ্খারা অনিচ্চা'তি যদা পঞ্ঞায পস্সতি, 
অথ নিব্বিন্দতি দুক্খে এস মগৃগো বিসুদ্ধিয়া। 
সবেৰ স্ড্খারা দুক্খা'তি যদা পঞ্ঞায পস্সতি, 
অথ নিব্বিন্দতি দুক্খে এস মগৃগো বিসুদ্ধিয়া। 


রি মাধ্যমিক পালি 


৬। সবে ধম্মা অনত্তাতি যদা পঞ্ঞায পস্সতি 
অথ নিব্বিন্দতি দুক্খে এস মগৃগো বিসুদ্ধিয়া। 
৭।  উট্ঠানকালমূহি অনুট্ঠহানো যুবা বলি আলসিযং উপেতা, 
সংসন্নসংকপ্পমনো কুসীতো পঞ্ঞায মগ্গং অলসো ন বিন্দতি। 
৮।  বাচনুরক্থী মনসা সুসংবুতো কাযেন চ অকুসলংন কযিরা, 
এতে তযো কম্মপথে বিসোধযে আরাধযে মগৃগমিসিপৃপবেদিতং। 
৯।  উচ্ছিন্দ সিনেহমত্তনো কুমুদং সারদিকং’ব পাণিনা, 
সম্ভিমগ্গমেব বুহয নিব্বানং সুগতেন দেসিতং। 
১০। তং পুত্তপসুসম্মত্তং ব্যাসত্তমানসং নরং, 
সুত্ত গামং মহোযো;ব মচ্চু আদায গচ্ছতি। 


শব্দাৰ্থ 


বিরাগো- বৈরাগ্য, দ্বিপদং- মানুষ; পটিপজ্জথ- অবলম্বন করা, সলসখনং- শৈল্য উৎপাটন; নিবৃবিন্দতি- নিৰ্বেদ 
প্রাপ্ত হওয়া, পঞ্ঞায পস্সতি- প্রজ্ঞা দ্বারা দেখ, উট্ঠানকালমৃহি- উত্থানকালে; অনুট্ঠহানো- উত্থান রহিতে, 
আলসিযং- আলস্যপরায়ণ, সংসন্নসংকপ্পমনো কুসীতো- যার চিত্ত অবসন্ন ও মন নিবীৰ্য, বাচানুরক্থী- 
বাক্যরক্ষায়, তযোকম্মপথ- তিন কর্মপথ (কায়, মন ও বাক্য), উচ্ছিন্দ- উচ্ছেদ কর, ব্লুহয- অনুসরণ করা, 
ব্যাসত্তমানসং; আসক্ত চিত্ত, মচ্চু আদায় গচ্ছতি- মৃত্যু নিয়ে যায়৷ 


সারমর্ম 


মাৰ্গ হল পথ । এ সে পথ যে পথে নির্বাণ লাভ করা যায়। বলা হয়েছে, সকল মার্গের মধ্যে আর্য অফ্টাঙ্গিক মাৰ্গ 
শ্ৰেষ্ঠ কেননা, এ পথে চার আর্সত্য উপলব্ধি হয়। এ সত্যের উপলব্ধিতে দুঃখের অবসান হয়। সকলের এ 
পথ অনুসরণ করা প্ৰয়োজন ৷ সকল সংস্কার অনিত্য, সকল ধর্ম অনাত্ম। মানুষ যখন এ সত্য উপলব্ধি করেন 
তখন সকল দুঃখ থেকে মুক্ত হন। এ মাৰ্গ হল বিশুদ্ধি লাভের পথ । আলস্য প্রজ্ঞা লাভের চরম বাধা । যারা 
আলস্যপরায়ণ, উদ্যমহীন তারা জ্ঞান লাভ করতে পারে না। মুক্তির জন্য তিনটি কর্মপথকে বিশুদ্ধ রাখতে হবে। 
এ তিন প্রকার কর্মপথ হল- কায়, বাক্য ও মন। চিত্তকে আসক্ত রেখ না। শাস্তির পথ অনুসরণ কর। বুদ্ধ শাস্তির 
পথ অর্থাৎ নির্বাণ পথ দেখিয়েছেন । 


টীকা 


মগ্গ- মগৃগ শব্দের অর্থ হল মাৰ্গ বা পথ। বুদ্ধ মানুষের মুক্তির জন্য যে পথ দেখিয়েছেন তা-ই মাৰ্গ বা পথ। 
এ পথ মধ্যম পথ । এ মধ্যম পথের নাম আর্য অফ্টাঙ্গিক মাৰ্গ ৷ সম্যক দুষ্টি, সম্যক বাক্য, সম্যক কর্ম, সম্যক 
জীবিকা, সম্যক প্রচেষ্টা, সম্যক সংকল্প, সম্যক স্মৃতি ও সম্যক সমাধি হল এ মার্ণের অঙ্গাসমূহ। এটা বুদ্ধের 
সর্বশ্রেষ্ঠ আবিষ্কার ৷ বুদ্ধ বলেছেন- আমি পথ প্রদর্শক মাত্র, তোমাদেরই নির্দেশিত পথ অনুসরণ করে দুঃখ 
থেকে মুক্তিলাভ করতে হবে ৷ 


২০২৪ 


২০২১ 


মাধ্যমিক পালি ৭৯ 


চার আৰ্যসত্য 

১। দুঃখ আছে, 

২। দঃখের কারণ আছে, 

৩। দুঃখের নিরোধ আছে, 

8 । দুঃখ নিরোধের উপায়ও আছে। 


ভিক্খু বগৃগ 


১। চক্খুনা সংবরো সাধু, সাধু সোতেন সংবরো, 
ঘাণেন সংবরো সাধু, সাধু, জিব্হায় সংবরো । 
২। কাযেন সংবরো সাধু, সাধু বাচায় সংবরো, 
মনসা সংবরো সাধু, সাধু সব সংবরো; 
সব্বথ সংবুতো ভিক্থু, সব্বদুক্খা পমুচ্চতি। 
৩। হথসঞএ্ঞতো পাদসঞ্ঞতো বাচায় সঞ্ঞতো সঞ্ঞতুত্তমো, 
অজ্বাত্তরতো সমাহিতো একো সন্তুসিতো তমাহু ভিক্খুং। 
৪। যো মুখসঞ্ঞতো ভিকৃখু মস্তভাণী অনুদ্ধতো, 
অথং ধম্মং চ দীপেতি মধুরং তস্স ভাসিতং। 
৫।  ধম্মারামো ধম্মবতো ধম্মং অনুবিচিন্তিযং, 
ধম্মং অনুস্সরং ভিক্খু সদ্ধম্মা ন পরিহাযতি। 
৬। সুঞ্ঞ্াগারং পবিটঠস্স সন্তচিত্তস্স ভিক্খুনো, 
অমানুসী রতি হোতি সম্মা ধম্মং বিপস্সতো ৷ 
৭।  তন্রযামাদি ভবতি ইধ পঞ্ঞস্স তিক্খুনো, 
ইন্দ্রিযগৃত্তি সন্তুচঠী পাতিমোক্খে চ সংবরো । 
মিত্তে ভজস্সু কল্যাণে সুদ্ধাজীবে অতন্দিতে | 
৮।  সন্তকাযো সম্তবাচো সন্তবা সুসমাহিতো, 
বস্তলোকামিসো ভিকৃখু উপসন্তো'তি বুচ্চতি। 
৯। অন্তনা চোদযত্তানং পটিমাসে অন্তমত্তনা, 
সো অন্তগুত্তো সতিমা সুখং ভিক্খু বিহাহিসি। 
১০। অন্তাহি অন্তনো নাথো, অন্তাহি অত্তনো গতি, 
তস্মা সঞ্ঞ্াময'ত্তানং অসৃসং ভদ্রং*ব বাণিজো ৷ 


শব্দাৰ্থ 


সংবরো- সংযত; সাধু হিতকর; পমুচ্চতি- প্রযুক্ত হয়; অজ্ঝুতরতো- অধ্যাত্নের, সম্তসিতো- সম্তুফ্টচিত্ত; 
সঞ্ঞাতুত্তমো- উত্তম সংযমী; সন্তভালী- মন্ত্রভাষী; সুঞ্ঞাগারং- শূন্যাগার; সম্তচিত্ত- শান্তচিত্ত; পবিট্ঠস্স- 
প্রবেশকারী; অমানুসী- অলৌকিক; তত্ৰাযামাদি- আদিকর্তব্য; সদ্ধজীবে- শুদ্ধজীবি; সঞ্ঞময- সংযত, 
অন্তাহি অত্তনো নাথো- নিজেই নিজের প্রভু; অসৃসং-অশৃকে ৷ 


৮০ 


সারমর্ম 


মাধ্যমিক পালি 


ভিক্খু বর্ণে ভিক্ষুর আদর্শের কথা বলা হয়েছে। যিনি হস্ত, পদ ও বাক্যে সংযমী, যিনি আধ্যাত্নিক সাধনায় 
রত, যিনি শান্ত, সমাহিত, জ্ঞানী, যিনি ওদ্ধত্য প্রকাশ করেন না, যিনি ধর্মানুরত্ত, ধর্ম অনুসরণ করেন, যিনি 
শুদ্ধজীবি, সদাজাগ্রত, যিনি নির্জনে ধ্যানশীল থাকেন, যার কায় সুন্দর, মন সুন্দর, বাক্য সুন্দর, যিনি নিজেই 
নিজের উত্থানের জন্য সচেতন তিনিই ভিক্ষু। মানুষের পাঁচটি ইন্দ্রিয়- চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, তৃক এদের 
সংযত করা কঠিন ৷ ভিক্ষু এদের সংযত করেন এবং সকল দুঃখ থেকে মুক্ত হন ৷ 


ব্ৰাহ্মণ বগৃগ 
১। ছিন্দ সোতং পরকৃম্ম কামে পনুদ ব্রাহ্মণ, 
সঙ্ারানং খযং এত অকতঞ্ঞু’সি ব্রাহ্মণ, 
২। যদা দ্বযেসু ধম্মেসু পারগু হোতি ব্ৰাহ্মণো, 
অথস্স সবেব সংযোগ অথং গচ্ছন্তি জানতো । 
৩। হযস্স পারং অপারং বা পারাপারং ন বিজ্জতি, 
বীতদ্বরং বিসংযুত্তং তমহং বুমি ব্রাহ্মণং। 
৪ ঝাযিং বিরজমাসীনং কতকিচ্চং অনাসবং, 
উত্তমথং অনুপৃপত্তং তমূহং বমি ব্ৰাহ্মণং। 
৫ যস্স কাযেন বাচায় মনসা নথি দুক্কতং, 
সংবুতং তীহি ঠানেহি তমৃহং বুমি ব্ৰাহ্মণং। 
ঙ ন জটাহি ন গোত্তেন ন জচ্চা হোতি ব্ৰাহ্মণো, 
যমৃহি সচ্চঞ্চ ধম্মো চ সো সূচী সো চ ব্ৰাহ্মণো । 
৭ সববসংযোজনং ছেতা যো বে ন পরিতস্সতি, 
সঙ্গাতিগং বিসংযুত্তং তমৃহং বুমি ব্ৰাহ্মণং। 
৮।  ছেতা নন্ধিং বরন্তঞ্চ সন্দামং সহনুক্কমং, 
উক্‌ খিত্ত পলিঘং বুদ্ধং তম্হং বুমি ব্ৰাহ্মণ । 
৯। অক্কোসং বধবন্ধঞ্চ অদুট্‌ঠো যো তিতিক্খতি, 
খন্তিবলং বলানীকং তমহং বুমি ব্ৰাহ্মণং। 
১০। অক্কোধনং বতবস্তুং সীলবস্তং অনুস্সদং, 
দন্তং অস্তিমসারীরং তমৃহং বুমি ব্ৰাহ্মনং। 


শব্দাৰ্থ 


সোতং- স্রোত, ছিন্দ- ছেদন করা- পরকৃম্ম- পরাক্রম, খযং- ক্ষয়, অকতঞ্ঞ্সি- অকৃত, পারগৃ- পারজ্গম, 
বিজ্জতি- বিদ্যমান, বীতদ্দরং- নির্ভীক, সংবুতং- সংযমী, জটাহি- জটা দ্বারা, জচ্চা- জনুদ্বারা, ঝাযিং- ধ্যানী, 


বন্ধনমুক্ত, অক্কোসং- আক্ৰোশ, বতবন্তং-ব্রতপরায়ণ, 
তিতিক্খতি-ত্যাগ করা । 


ং-সংযত, অন্তিমসরীরং-অন্তিম দেহধারী, 


২০২৪ 


মাধ্যমিক পালি ৮১ 


সারমর্ম 
ব্ৰাহ্মণ বর্ণে কি কি গুণে ব্রাহ্মণ হওয়া যায় তাই মূলত আলোচিত হয়েছে। এ বর্গের মূল আবেদন হল কেউ 
জনের দ্বারা নয়; বরং কর্মের দ্বারাই ব্ৰাহ্মণ হয়। জন্ম বা গোত্র পরিচয়ে কেউ ব্ৰাহ্মণ হয় না, যিনি পবিত্র যার 
অন্তরে সত্য ও ধর্ম বিরাজমান তিনিই ব্রাহ্মণ । যিনি ধ্যানপরায়ণ, নিরাসক্ত, নিম্কলভ্ক এবং পরমার্থ লাভ 
করেছেন তিনিই প্রকৃত ব্রাহ্মণ যিনি সুবাক্য বলেন, যিনি ক্ষমাশীল, ধ্যানপরায়ণ, সংযমী এবং অস্তিম দেহধারী 
তিনিই ব্ৰাহ্মণ । ব্ৰাহ্মণকে তৃষ্ণা স্রোত রুদ্ধ করে নির্বাণকে জানতে হবে। 

অনুশীলনী 


ক. নিচের প্রশ্নগুলোর ঠিক উত্তরের পাশে টিক (৮) চিহ্ন দাও : 
১। জ্ঞানীরা কোন বিষয় থেকে মুক্ত হয়? 


ক. আশা খ. বন্ধন 

গ. কামনা ঘ. ছেদন 
২। পরাক্রম কিসের গতিরোধ করে? 

ক. মোহের খ. চ্তোত্রের 

গ. আশার ঘ. নিরাশার 
৩। কি মনে কাজ করলে দুঃখ অনুসরণ করে? 

ক. দুষিত খ. প্রদুষ্ট 

গ. কলুষিত ঘ. প্রকৃষ্ট 
৪। অবৈরী দ্বারা কি প্রশমিত হয়? 

ক. বৈরিতা খ. মিত্ৰতা 

গ. সখ্যতা ঘ. শত্রুতা 
৫। কি মনে কাজ করলে সুখ অনুসরণ করে? 

ক. প্রসন্ন খ. প্রশান্ত 

গ. প্রশমিত ঘ. প্রশ্রিত 
৬। কোন কাজ দ্বারা ইহলোকে পরলোকে আনন্দ পাওয়া যায়? 

ক. ভাল খ. পুণ্য 

গ. মূল্যবান ঘ. শুন্যবান 


ফৰ্মা-১১, পালি-৯ম-১০ম 


৮২ 


৭। 


৮। 


৯। 


১০। 


৯১। 


১২। 


১৩ । 


১৫। 


যে চিত্ত ধ্যান পরায়ণ সে চিত্তে কি প্ৰবেশ করে না? 
ক. রাগ খ. 
গ. দুঃখ ঘ. 
অপ্রমাদ কিসের পথ? 

ক. সুখের খ. 
গ. অমৃতের 
অপ্রমাদ সৰ্বদা কিরুপ? 
ক. নিন্দনীয় 

গ. প্রশংসনীয় ঘ. 
অশ্মত্ত ব্যক্তি বিপুলভাবে কিসের অধিকারী হয়? 
ক. অর্থ 

গ. বল 

চিত্ত কোন রাজ্য ছাড়ার জন্য ছটফট করে? 

ক. মারের রাজ্য 

গ. দেবতার রাজ্য 

কোনটি মানুষের বেশি ক্ষতি করে? 

ক. দুষ্ট চিত্ত খ. 
গ. সংযত চিত্ত ঘ. 
যার চিত্ত কামনাহীন তিনি কি হন? 

ক. উন্নত খ. 
গ. উদ্ধত ঘ. 
সুরক্ষিত চিত্ত কিসের হেতু? 
ক. জ্ঞানের খ, 
গ. সুখের ঘ. 
চিত্ত স্বভাবতই কিরুপ? 
ক. স্থির খ, 


গ. চুল ঘ. 


~~ 


মাধ্যমিক পালি 


২০২১ 


২০২১ 


মাধ্যমিক পালি 


১৬। 


১৭। 


১৮। 


১৯। 


২১। 


২২। 


২৩ 


২৪। 


৮৩ 


আসক্তি পরায়ণকে কে ছিনিয়ে নিয়ে যায়? 

ক, ভয় খ, মৃত্যু 

গ. নিন্দা ঘ. প্রশংসা 
চরিত্রবানের সৌরভ কোথায় ব্যক্ত হয়? 

ক. দেবলোকে খ. সর্বত্র 
গ. স্বর্গলোকে ঘ. মর্তলোকে 
সম্যক জ্ঞানের অধিকারী ব্যক্তিদের গতিবিধি কার আয়তনের বাইরে? 
ক. মারের খ. দেবতার 
গ. যক্ষের ঘ. মানুষের 
সুগন্ধময় ফুলের কি সার্থক? 

ক. অবস্থান খ. রূপ 

গ. সৌষ্ঠৰ ঘ. রং 

কে দেবলোক জয় করে? 

ক. শিক্ষার্থী খ. জ্ঞানী 
গ. সুদক্ষ ধ্যানী 
ধর্মরস সকল রসকে কি করে? 

ক. ধ্বংস খ. জয় 

গ. পরাস্ত ঘ. উপরস্থ 
তৃষ্ণাক্ষয় কি জয় করে? 

ক. শক্তি খ. মোহ 
গ. দঃখ ঘ. সুখ 
তৃষ্কাকে জয় করার জন্য ভিক্ষুরা কি আকাঙধা করে? 
ক. বৈরাগ্য খ. সাধনা 
গ. দান ঘ. মান 
সম্ধর্ম দেশনা কি রকম? 
ক. হিতকর খ. সুখকর 


গ. ভীতিকর ঘ. শ্রীতিকর 


৮৪ 


২৫ 


২৬ 


২৭। 


হ৮। 


২৯। 


৩০। 


বুল্ধের মতে কোন জিনিষ পরম ধন্য? 

ক. নির্বাণ 

গ. জ্ঞান ঘ 
মুনষ্য জন্ম লাভ কি ধরনের? 

ক. কষ্টকর 

গ. হিতকর ঘ 
পরঘাতী ব্যক্তি কিরূপ হয় না? 

ক. পণ্ডিত খ 
গ. সার্থক ঘ 
সকল সংক্কারসমূহ কিরূপ? 

ক. অসত্য 

গ. অস্থির ঘ 
আসন্ত চিত্ত মানুষকে কোন দিকে নিয়ে যায়? 

ক. ধ্বংসের দিকে খ 
গ. দুঃখের দিকে ঘ. 
তিন কৰ্মপথ কি ভাবে রাখবে? 

ক. বিশুদ্ধ খ 
গ. স্থির ঘ 
মানুষ নিজেই নিজের কি? 

ক. ভাগ্যনিয়ন্তা খ 
গ. নির্দেশক ঘ 
যিনি হস্তপদে সংযমী তিনি কি ধরনের? 

ক. সংযমী 

গ. জ্ঞানী ঘ. 
যিনি ধর্মানুরক্ত তিনি কোথা থেকে চ্যুত হন না? 
ক. স্বকর্ম খ. 
গ. স্বধর্ম ঘ. 


মাধ্যমিক পালি 


২০২১ 


২০২১ 


i 
ই 


খ. সংক্ষিপ্ত-উত্তর প্রশ্ন : 


প্ৰমাদ কেন মৃত্যুর পথ? 

কারা জীবিত থেকেও মৃত? 

পণ্ডিতেরা কিভাবে প্রমাদকে দূরীভূত করেন? 
কে অপ্রমাদকে শ্রেষ্ঠ ধনের মত রক্ষা করে? 
জ্ঞানীরা কিভাবে চিত্তকে সংযত করেন? 

কোন ধরনের চিত্ত সুখের কারণ? 

সঠিকভাবে পরিচালিত চিত্ত কাদের চেয়ে বেশি উপকার করে? 
বিপথগামী চিত্ত কিভাবে মানুষের ক্ষতি করে? 
আসক্তিপরায়ণকে কে বন্যার মত ছিনিয়ে নেয়? 
১০. কাদের সৌরভ বাতাসের প্রতিকুলেও যায়? 
১১. মানবজন্মে মানুষের কি ধরনের কর্ম করা উচিত? 
১২. পদ্মপত্রে জলবিন্দুর ন্যায় কার শোক দূরীভূত হয়? 
১৩. কোন সত্য জেনে তৃষ্ণাকে উৎপাটন করবে? 
১৪. কিসের ক্ষয়সাধিত হলে সৰ্বদুঃখের অবসান হয়? 
১৫. পৃথিবীতে কার জন্ম শেষ জন্ম? 

১৬. কি কি জিনিষ সুখকর? 

১৭. কোন ব্যক্তি প্ৰবজিত নয়? 

১৮. কি কি জিনিব দুর্লভ? 

১৯. কোন তিনটি দ্বার বিশুদ্ধ রাখতে হবে? 

২০. মহাপাবনের মত কোন জিনিষ মানুষকে মৃত্যুর দিকে নিয়ে যায়? 
২১. কোন ব্যক্তি জ্ঞান মাৰ্গ লাভে অসমর্থ? 

২২. কোন পথ বিশুদ্ধি মাৰ্গ? 

২৩. কিকি সংযম হিতকর? 

২৪. নিজেই নিজের নাথ- এ কথাটি কতটুকু সত্য? 
২৫. উপশান্ত কাকে বলে? 

২৬. ব্রাহ্মণ কোন দুটি ধর্মে অভিজ্ঞ? 

২৭. যিনি নির্ভীক ও অনাসক্ত তাকে কি বলা হয়? 
২৮. জটা বা গোত্রের পরিচয়ে কি ব্রাহ্মণ হওয়া যায়? 


গজ CDE জৰ GY 


৮৫ 


মাধ্যমিক পালি 


রচনামূলক প্রশ্ন : 
১. যমক বর্গের সারাংশ লেখ ৷ 

২. যমক বর্ণের মূল বত্তব্য তুলে ধর। 

৩. প্ৰমাদ বর্ণের বিষয়বস্তু সংক্ষেপে লেখ । 

৪. নির্বাণ লাভের জন্য অপ্রমাদ কতটুকু সহায়ক তা আলোচনা কর। 

৫  অপ্রমাদ শব্দের অন্তর্নিহিত ভাব লেখ ৷ 

৬. চিত্ত বর্গের বক্তব্য বিষয় নিজের ভাষায় লেখ । 

৭. চিত্ত শব্দের অন্তর্নিহিত ভাব প্রকাশ কর। 

৮.  পুপৃফ বর্গের বত্তব্য বিষয় লেখ। 

৯.  পুপ্ফ শব্দের অন্তর্নিহিত ভাব আলোচনা কর। 

১০. তণৃহা বর্গের মূল আবেদন কি তা লেখ। 

১১.  তণ্হা শব্দের অন্তর্নিহিত ভাব প্রকাশ কর। 

১২. বুদ্ধ বর্ণের সারমর্ম লেখ ৷ 

১৩. বুদ্ধের বিশেষ গুণাবলি বর্ণনা কর। 

১৪. বৌদ্ধ দর্শনে ‘মগৃগ’ বলতে কি বুঝায় তা বিস্তারিত লেখ । 

১৫.  'মগৃগ” বর্ণের বিষয়বস্তু লেখ । 

১৬. ভিক্খু বগৃগ অনুসারে একজন ভিক্ষুর কি কি গুণ থাকা আবশ্যক তা বর্ণনা কর। 
১৭. একজন ভিক্ষুর কর্তব্য কি কি তা উলেখ কর। 

১৮. ব্ৰাহ্মণ বর্গ অবলম্বনে প্রকৃত ব্রাহ্মণের স্বরূপ উলেখ কর । 

১৯. “জন্মের দ্বারা কেউ ব্রাহ্মণ হয় না”- এ উক্তির ব্যাখ্যা কর। 


২০২৪ 


২০২১ 


৯। 


১১। 


১৩। 


ষষ্ঠ অধ্যায় 


বুদ্ধ বংস 
সুমেধ বথু কথা 


কপৃপে চ সতসহসৃসে চ চতুরো চ অসঙ্খিসে, 
অমরং নাম নগরং দস্সনেয্যং মনোরমং। 
দসহি সন্দেহি অবিবিত্তং অনুপান-সমাযুতং, 
হথিসদ্দং অসৃসসদ্দং ভেরিসঙ্থ রথানি চ। 
খাদথ পিবথ চে'ব অন্ুপানেন ঘোসিতং, 

নগরং সব্বঙ্ঞা-সম্পন্নং সব্বকম্মুপাগতং ৷ 
সমিদ্ধং দেবনগরং’ব আবাসং পুঞ্ঞকম্মনং 
নগরে অমরাবতিযা সুমেধ নাম ব্ৰাহ্মণো, 
অনেককোটি সন্নিচযো পুত ধনধঞ্ঞৰা। 
অন্ত্রাকো মস্তধরো তিগ্ং বেদানং পারগু, 
লক্খণে ইতিহাসে চ সদ্ধম্মে পারমিং গতো | 
রহগতো নিসীদিত্বা এবং চিন্তেস'হং তদা- 
“দুক্‌খো পুনবৃতবো নাম সরীরস্স চ ভেদনং। 
জাতিধম্মো জরাধম্মো ব্যাধিধম্মো চ অহং তদা, 
অজরং অমরং খেমং পরিষেস্মিসামি নিব্বুতিং ৷ 
যথাপি দুক্‌খে বিজ্ঞস্তে সুখং নাম'পি বিজ্জতি, 
এবং ভবে বিজ্জমানে বিভবো’পি ইচ্ছিতব্বকো। 
যথাপি উণৃহে বিজ্জন্তে অপরং বিজ্জতি সীতলং 
এবং তিবিধগৃগি বিজ্জন্তে নিব্বানং ইচ্ছিতব্বকং । 
যথাপি পাপে বিজ্জন্তে কল্যাণং অপি বিজ্জতি, 


এবমেব জাতি বিজ্জন্তে অজাতিং "পি ইচ্ছিতব্বকং। 


সামি ছড্ডেত্তা গচ্ছন্তি অনপেক্থা অনথিকা। 
এবমেবাহং ইমং কাযং নবচ্ছিদ্দং ধুবস্সবং, 
ছড্ডযিতান গচ্ছিস্সং জিগ্রনাবংব সামিকা। 


৮৮ মাধ্যমিক পালি 
১৪। এবাহং চিন্তযিতান নেককোটিসতানি ধনং 


নাথানাথানং দত্বান হিমবস্তং উপাগমিং। 
১৫। হিমবস্তসস্‌ অবিদুরে ধম্মকো নাম পব্বতো, 
অস্সমো সুকতো মযহং পগ্রসালা সমাপিতা। 
১৬ ৷ তথ পধানং পদহিং নিসজ্জট্ঠান চভকমে, 
অব্ভস্তরমৃহি সত্তাহে অভিঞ্ঞা বলং পাপুণিং’তি। 


সারমর্ম 


চার অসংখ্য লক্ষকল্প পূর্বে অমরাবতী নামক নগরে সুমেধ তাপস জন্মগ্ৰহণ করেন ৷ অমরাবতী ছিল ধনে, যশে, 
কীর্তিতে, শিল্পে, বাণিজ্যে ও প্রাকৃতিক শোভায় ভরপুর। জ্ঞানী, গুণী, বেদজ্ঞ, এঁতিহাসিক ও সুপডিতের 
আবাসভূমি অমরাবতী । সুপণ্ডিত সুমেধ চিন্তায় বিভোর হলেন- “এ জগৎ জাতিধর্ম, জরাধর্ম, ব্যাধিধর্ম এবং 
মরণধর্মে সমাচ্ছন্ন। আমি অজর, অমর, ক্ষেমজ্কর নির্বাণ লাভ করতে চাই। তাতে মৃত্যুর কোন চিহ্ন থাকবে 
না”। তিনি আরও ভাবলেন- ”দুঃখপূর্ণ ভবের বিপরীত দুঃখশুণ্য পরম শাস্তপদ থাকতে পারে। জন্ম, 
জরা,ব্যাধি, মৃত্যু অতিক্রমকর অবস্থা নির্বাণে অবশ্য থাকবে” । সে লক্ষ্যে গৃহবাস ও ধনসম্পদ ত্যাগ করে 
তিনি হিমালয়ের ধর্মপর্বতের পর্ণশালায় আশ্রয় নেন। সেখানে চিত্তের একাগ্রতা বলে তিনি অভিজ্ঞান লাভ 
করেন। 


শব্দাৰ্থ 


কপৃপে- কল্পে; সব্বকম্মৃপাগতং- সৰ্বকৰ্মসম্পন্ন: ধনঘঞ্ঞৰবা- ধন-ধান্য, পারগু- পারদর্শী, পরিযেসৃসামি- 
সন্ধান করব, উণ্হে - উষ্ণে, তিবিদগৃগি-ত্ৰিবিধ আগুন; নাবং- নৌকা, পলগৃগং- অনুসরণ করে; নবচ্ছিদ্দং- 
নবছিদ্র; ছড্ডযিত্বান- ত্যাগ করে; নাথানা থানং-ধনী দরিদ্রকে; নিসজ্জট্ঠানং- বসার স্থান; অভিঞ্ঞা বলং- 
অভিজ্ঞান বল। 


গোতমস্স ভগবতো বংসো 


১। অহং এতরহি বুদ্ধো গোতম সক্য বড্ডনো, 
পধানং পদহিত্বান তা সম্বোধিং উত্তমং। 
২।  ব্রাঙ্গণা যাচিতো সম্তো ধম্মচন্কং পবত্তযিং, 
অট্ঠারসন্নং কোটিনং পঠমাভিসমযো অহু। 
৩। ততো পরঞ্চ দেসেন্তো নরদেব-সমাগমে, 
গণনায ন বত্তব্বো দুতিযাভিসমযো অহু। 
৪। ইধেবাহং এতরহি ওবদিং মম অত্ৰজং, 
গণনা ন বন্তবো ততিযাভিসমযো অনু । 
৫। একোসি সন্নিপাতো মে সাবকানং মহেসিনং, 
অড্ডতেল্স- সতানং ভিক্খুনং আসি সমাগমো। 
৬। বিরোচমানো বিমলো ভিক্খুসজ্ঘসূস মন্তুতো, 
দদামি পথিতং সব্বং মণি*ব সব্বকামদো 


২০২৪ 


মাধ্যমিক পালি 


ফর্মা-১২, পালি-৯ম-১০ম 


১২। 


১৩। 


১৫। 


৮৯ 


ফলং আকঙ্খমানানং ভবচ্ছন্দ- জহেসিনং, 
চতুসচ্চ পকাসেসিং অনুকম্পায পাণিনং ৷ 
একছিন্রং অভিসমযো গণনাতো অসঙ্খিযো। 
বিখারিকং বহুজএএং ইদ্ধং ফীতং সুফুলিতং, 
ইধ মযৃহং সক্যমুনিনো সাসনং সুবিসোধিতং | 
অনাসবা বীতরাগা সন্তচিত্তা সমাহিতা, 

ভিক্থু অনেকসতা সবে পরিবারেন্তি মং সদা । 
ইদং যে এতরহি জহস্তি মানুসং ভবং, 
অপ্পত্তামানসা সেখা তে ভিক্খু বিঞ্ঞু গরহিতা । 
অরিঞ্জসং থোমযস্তা সদা ধম্মরতা জনা, 
বুজ্বিস্সস্তি সতিমস্তো সংসার- সরিতা নরা। 
নগরং কপিলবথু মে, রাজা সুদ্ধোদনো পিতা, 
মযহং জনেত্তিকা মাতা মাযা দেবী"তি বুচ্চতি। 
একুনতিংসবস্সানি অগারং অন্ত্ব’হং বসিং, 
রম্মো সুরম্মো সুভতো তযো পাসাদমুত্তমা। 
ভদ্দকচ্চা নাম নারী, রাহুলো নাম অত্ৰজো ৷ 
নিমিত্তে চতুরো দিষ্বা অস্সযানেন নিক্খমিং, 
ছব্বস্সং পধান চারং অচরিং দুক্‌করং অহং। 
বারাণসী-ইসিপতনে চক্কং পবত্তিতং মযা, 


অপৃপং বস্সসতং আযু ইদানি এতরহি বিজ্জতি ৷ 
তাবতা তিট্ঠমানো”হং তারেমি জনতং বহুং, 
ঠপযিতান ধম্মোক্কং পচ্ছিমজন- বোধনং । 


২৩। অহংপ ন চিরস্সেব সদ্ধিং সাবকসঙ্ৰতো, 
ইধেব পরিনিব্বিস্সং অগৃগি বাহার- সঙ্খযা। 

২৪। তানি চ অতুলতেজানি ইমানি চা দসবলানি, 
অযঞ্চ গুণবরদেহো দ্বত্তিংস- লক্খনাচিতো। 

২৫ ৷ অসদিসা পভাসেতা সতরংসী'ব ছগ্লীভা, 
সব্বা সমস্তরহেসসৃত্তি নু রিত্তা সব্বসঙ্খারা'তি। 


সারমর্ম 


শাক্যসিংহ গৌতম ছিলেন আটাশ বুদ্ধের মধ্যে শেষ বুদ্ধ । তিনি শাক্যরাজ শুদ্ধোদনের পুত্র । তীর মায়ের নাম 
মহামায়া এবং স্ত্রী ছিলেন যশোধরা। পুত্রের নাম রাহুল ৷ তিনি চার নিমিত্ত দর্শন করে সংসার ত্যাগ করেন। 
ছয় বছর সাধনা করে গয়ার বোধিদুমে বুদ্ধত্ব লাভ করেন। তার নবলব্ধ ধর্ম তিনি সারনাথের ইসিপতনের 
মিগদাবে প্রবর্তন করেন ৷ কোলিত এবং উপতিষ্য ছিলেন তার দুজন অগ্রশ্রাবক । আনন্দ ছিলেন প্রধান সেবক। 
ক্ষেমা ও উৎপলবর্ণা অগ্রশ্রাবিকা । চিত্ত এবং হস্তালক তীর দু অগ্র উপস্থাপক উপাসক ৷ নন্দমাতা এবং উত্তরা 
নামে দুজন অগ্র উপস্থাপক উপাসিকা ছিলেন৷ দশবল সম্পন্ন, বত্রিশ প্রকার মহাপুরুষ লক্ষণ সম্পন্ন বুদ্ধ সদা 
ষঢ়রশ্মিতে দীপ্যমান ছিলেন । 


শব্দার্থ 


পদহিত্তান- উদ্যম করে; উট্ঠারসং- আঠার, অড্ডতেলস- সাড়ে বার; বিরোচমানো- শোভামান; 
আকঙ্খমানানং- অভিলাধীদের; অনুকম্পায- অনুকম্পা করে; বিথরিকং- যশস্বী, বিস্তারিত; চতুরো- চার; 
ব্যামপ্পভা- বুদ্ধের চতুর্দিকে চার হাত বিস্তৃত জ্যোতিমগ্জল; অতুল তেজানি- অতুলনীয় তেজ; অসদিসা- 
অসদৃশ; ছপ্পভা- ষড়রশ্মি । 


টীকা 


বুদ্ধবংস- সুত্ত পিটকের অন্তর্গত খুদ্দক নিকায়ের অন্যতম গ্রন্থ বুদ্ধ বংস। গ্রন্থটি কবিতাকারে লিখিত এতে 
২৪ জন বুদ্ধের জীবন ও ইতিহাস আছে। চব্বিশজন বুদ্ধের মধ্যে দীপংকর বুদ্ধ থেকে শুরু করে ককুসন্দ বুদ্ধ 
পৰ্যন্ত এ গ্রন্থে স্থান পেয়েছে। ভগবান বুদ্ধ তার অতীত বাইশ হাজার আত্মীয়স্বজনের রাগ মুক্ত করার 
উদ্দেশ্যে এ গ্রন্থের বিষয়বস্তু ব্যাখ্যা করেন । 


চতুসচ্চং- চার আর্ধসত্যকে বলা হয় “চতুসচ্চং' । চার আর্ধসত্য বৌদ্ধ ধর্মের ভিত্তিভূমি। চার আর্য সত্যের মধ্যে 
রয়েছে- দুঃখ সত্য, দুঃখ সমুদয় সত্য, দুঃখ নিরোধ সত্য এবং দুঃখ নিরোধের উপায় সত্য । জন্ম থেকে মৃত্যু 
পর্যন্ত যে দুঃখ তা দুঃখসত্য । দুঃখ উৎপন্নের কারন হচ্ছে অতীতের অবিদ্যা এবং বর্তমানের তৃষ্ণা; এটি দুঃখ 
সমুদয় সত্য | দুঃখনিরোধ হল নির্বাণ । এটি নিরোধ সত্য । দুঃখ নিরোধের উপায় হচ্ছে আর্ধ-অফ্টাঙ্গিক মাৰ্গ । 


২০২১ 


২০২৪ 


মাধ্যমিক পালি 


১৬। 


৯১ 


চরিযা পিটক 
সিবিরাজ চরিযা 


নিসজ্জ পাসাদবরে এবং চিন্তেস’হং তদা। 

যং কিঞ্চি মানস্সং দানং অদিন্নং মে ন বিজ্জতি, 
যো পি যাচেয্য মং চক্থুং দদেয্যং অবিকম্পিতো ৷ 
মম সঙ্কপ্‌পং অঞ্ঞায সক্কো দেবানং ইস্সরো, 
নিসিনো দেবপরিসায ইদং বচনং অব্বি। 
নিসজ্জ পাদাসবরে সিবি রাজা মহিদ্ধিকো, 
চিন্তোন্তো বিবিধং দানং অদেয্যং সো ন পস্সতি । 
তথং নু বিতথং ন এতং হন্দ বিমংসযামি তং, 
মুহূত্তং আগমেষ্যাথ যাব জানামি তং মনং'তি। 
পবেধমানো ফলিতসিরো বলিতগত্তো জরাতুরো, 
অন্ধবগ্রো'ব হুতান রাজানং উপসজ্কমি ৷ 

সো তদা পগ্গহেত্তান বামং দক্খিণ বাহু চ, 
সিরস্মিং অঞ্জলিং কতা ইদং বচনং অব্ববি ৷ 
যাচামি তং মহারাজ ধম্মিকরট্ঠবৃজ্দ্নং, 

তব দানরতা কিস্তি উগগৃতা দেবমানুসে । 
উভো”পি নেত্তা নযনা অন্ধা উপহতা মম, 

একং মে নযনং দেহি তৃং’পি একেন যাপয’তি | 
তস্সাহং বচনং সুতা হট্‌ঠো সংবিগগৃমানসো, 
কতর্জলি বেদজাতো ইদং বচনং অবৃবিং। 
ইদানাহং চিন্তযিত্বান পাসাদতো ইধাগতো, 

তৃং মম চিত্তং অঞ্ঞায নেত্তং যাচিতুং আগতো । 
অহো মে মানসং সিদ্ধং সঙ্কপ্‌পো পরিপুরিতো, 
অদিন্নপুব্বং দারবরং অজ্জ দস্সামি যাচকে। 
এহি সিবক উট্ঠেহি মা দস্তষি মা পবেধযি, 
উভো"পি নয়নে দেহি উপ্পাতেতা'ব তিববকে। 
ততো সো চোদিতো মযহং সিবকো বচনং করো, 
উদ্ধরিতান পাদাসি তালমিঞ্জংব যাচকে ৷ 
দদমানসস্‌ দেন্তস্স দিন্াদানস্স মে সতো, 
চিত্তস্স অঞ্ঞথা নথি বোধিয়া যেব কারণা। 

ন মে দেস্সা উভো চক্খূ অত্তা মা মে ন দেস্সিযো; 
সব্বঞ্ঞ্তং পিযং মযহং তস্মা চক্খুং অদাসহং’তি ৷ 


৯২ মাধ্যমিক পালি 


টীকা 


চরিযা পিটক- খুদ্দক নিকায়ের শেষ গ্রন্থ চরিযা পিটক। গ্রন্থটি সম্পূর্ণ গাথায় রচিত। গ্রন্থটিতে পঁয়ত্রিশটি 
জাতকের কাহিনী বর্ণিত আছে। বুদ্ধ হওয়ার জন্য বোধিসত্তু জন্ম জন্নান্তরে যে পারমিতা অর্জন করেছিলেন 
সেগুলোর বর্ণনা আছে এ গ্রন্থে। বুদ্ধের মুখ নিঃসৃত বাণীই এ গ্রন্থের বিষয়বস্তু। এখানকার বর্ণিত কাহিনী 
জাতকে বর্ণিত কাহিনীর অনুরুপ । কেবল চৰ্যা বর্ণনাই গ্রন্থটির মূল উদ্দেশ্য । 


সারমর্ম 


বোধিসতব- পুরাকালে অরিষ্ট নগরে বোধিসত্ত সিবি মহারাজের পুত্ররূপে জন্মগ্ৰহণ করেন। পিতার মৃত্যুর পর 
সিংহাসনে আরোহণ করেন। রাজ্য লাভের পর তিনি বস্তু দানের পরাকাষ্ঠা দেখিয়ে আধ্যাত্মিক দানের কথা 
ভাবছিলেন। এ চেতনা দেবরাজ অবগত হয়ে অন্ধ ব্রাহ্মণের বেশে চক্ষুদ্ধয় যাচঞ্াা করেন। শিবিরাজ মাংস 
গেলেন ৷ রাজবৈদ্য সিবককে ডেকে নির্দেশ দিলেন- আমার চক্ষুঘ্বয় উৎপাটন কর । আমি অন্ধ ব্রাহ্মণকে তা 
দান করব ৷ সিবক চক্ষু দুটি উৎপাটন করে রাজার হাতে দিলেন ৷ রাজা অন্ধকে তা দান করলেন ৷ এতে তার 
চিত্তের স্বাভাবিক অবস্থার পরিবর্তন হয়নি ৷ তিনি মাংস চক্ষু হারালেন বটে কিন্তু পরে দিব্যচক্ষু লাভ করেন। 


শব্দার্থ 


যাচেষ্য- যাচ্ঞা করে: অবিকম্পিতো- অকম্পিতভাবে; সঙ্কপৃপং- সংকল্প; সন্কো-দেবরাজ ইন্দ্ৰ; দেবপরিসায- 
দেবপরিষদে; পাসাদবর- শ্রেষ্ট প্রাসাদ; ফলিতসির- পাকাচুল; পগৃগহেত্বান-শস্তি প্রয়োগ; ধম্মিক রট্ঠবড্ডন- 
ধার্মিক রাজ্যবর্ধন; অঞ্ঞায- জেনে; উট্ঠেহি- উঠাও, তালমঞ্জং- তালের শীস; সব্বঞ্ঞুতং- সর্বজ্ঞতা । 


কপিরাজ চরিষা 


১। যদা অহং কপি, আসিং নদীকুলে দরীসযে, 
পলীতো সুংসুমারেন গমনং ন লভাম’হং। 

২।  যমৃহোকাসে অহং ঠত্বা ওরপারং পতামহং, 
তথ অচ্ছি সাথ বধকো কুম্ভিলো বুদ্দদস্সনো ৷ 

৩। সো মং অসংসি “এহী” তি অহং “এমী” তি তং বদি, 
তসৃস মথকং অম্ম পরকুলে পতিট্ঠহিং। 

৪। ন তসস্‌ অলীকং ভগিতং যথা বাচং অকাস’হং, 
সচ্চেন মে সমো নথি এসা মে সচ্চপারমী*তি। 


সারমর্ম 


অতীতে বোধিসত্তু বানরকুলে জন্মগ্ৰহণ করে এক নদীর তীরে বাস করতেন ৷ নদীর মাঝখানে ছিল 
এক দ্বীপ তীর এবং দ্বীপের মাঝখানে ছিল এক পাষাণখণ্ড। বোধিসত্তু তীর থেকে সে পাষাণে চড়ে 
পাষাণ থেকে দ্বীপে লাফিয়ে গিয়ে আহার করতেন । নদীতে থাকত সস্ত্রীক কুমির । কুমিরের স্ত্রী 
অন্তঃসত্তা হলে এ বানরের হৃদপিড খেতে স্বামীকে বায়না ধরে । একদিন সন্ধায় কুমির এঁ পাষাণে 
গিয়ে শুয়ে রইল। বানর দ্বীপ থেকে ফেরার পথে তা দেখে কুমিরকে বললেন যে, সে যেন তার মুখ 
ব্যাদান করে থাকে ৷ কুমির তাই করল ৷ এতে 


২০২১ 


২০২৪ 


মাধ্যমিক পালি ৯৩ 


কুমিরের দুচোখ বন্ধ হয়ে গেল। বানর এক লাফে কুমিরের মাথায় এসে তড়িৎ বেগে আরেক লাফে নদীর 
তীরে গিয়ে পৌছলেন ৷ কুমির বোকা বলে গেন। বোধিসত্ব যা বলেছেন তাই করলেন ৷ বেধিসত্তের সত্য ব্যৰ্থ 
হতে পারে না। 


শব্দাৰ্থ 
কপি- বানর; ওরপারং- অপরতীরে; অক্কম্ম- পদক্ষেপ রেখে; অলীকং- মিথ্যা; সচ্চ পারমী-সত্য পারমী ৷ 


আযাচুং মং হথিনাগং ধএ্‌ঞং মজ্গলস্মতং 
৩। তঅবুট্্‌ঠিকো জনপদো দুবভিক্‌খো ছাতকো মহা, 
দদাহি পবরং নাগং নীলং অঞ্জন-সবহযং। 
৪। নমে যাচকং অনুপত্তে পটি কখেপো অনুচ্চবো, 
মা মে ভিজ্জি সমাদানং দস্সামি বিপুলং গজং ৷ 
৫ । নাগং গহেতা সেডাযং ভিজ্ঞারে রতনামযে, 
জলং হথে আকিরিত্বা ব্ৰাহ্মণানং অদং গজং। 
৬। তস্মিং নাগে দিন্নমৃহি অমচ্চা এতং অবুবং, 
কিন্তু তৃযহং বরং নাগং যাচকানং পদস্সসি। 
৭। ধঞ্ঞং মজ্ঞালসম্পন্নং সঙ্গাম বিজযুত্তমং, 


৮।  রজ্জংপি মে দদে সববং সরীরং দজ্জং অন্তনো, 
সব্বঞ্ঞ্তং পিযং মযহং তস্মা নাগং অদাসি'হং’তি। 


সারমর্ম 


বোধিসত্ত যখন ইন্দ্রপরস্থে ধনঞ্জয় নামক রাজা ছিলেন তখন কলিঙ্তা রাজ্যে অনাবৃষ্টির দরুন খাদ্যের অভাব হয়৷ 
খাদ্যাভাবের ফলে মহাদুর্ভিক্ষ দেখা দেয়। দুর্ভিক্ষ থেকে মহামারীর সৃষ্টি হয়। তাই সে দেশের কয়েকজন 
ব্ৰাহ্মণ এসে তার নিকট মঙ্গল হস্তী যাচ্ঞা করেন। রাজা ছিলেন মহান দাতা । কেউ রাজার কাছ থেকে রিক্ত 
হাতে ফিরে যায়নি। তাই তিনি সমস্ত বাধা উপেক্ষা করে অঞ্জন নামক মঙ্গল হাতিটি কলিঙ্গবাসীকে দান 
করে দেন। এতে অমাত্যরা আপত্তি করলে তিনি বললেন, সম্বোধির জন্য তিনি সম্পূর্ণ রাজ্য, এমন কি 
নিজেকেও দান করতে প্রস্তুত। কারণ সমস্ত বৈভব থেকে সর্বজ্ঞতা তার নিকট প্রিয়তম ৷ 


শব্দাৰ্থ 

উপাগতো-প্রতিষ্ঠিত; আযাচুং- প্ৰাৰ্থনা করল; অবুট্ঠিকো- অনাবৃষ্টি; দুৃভিক্খো- দুৰ্ভিক্ষ; ছাতক-প্রাদুর্ভাব; 
যাচকং- যাচঞাকারী; সেণ্ডায- শুণ্ডে; আকিরিতা- ঢেলে; অমচ্চা- অমাত্যগণ; মস্তালসম্পন্নং মক্তালজনক; 
সংগাম বিজযুত্তমং-সংগ্রাম বিজয়ে উত্তম; সববঞ্ঞুতা-সর্বজ্ঞতা । 


৯৪ 


টীকা 


মাধ্যমিক পালি 


কুরুধম্ম-কুরুধর্ম হল প্রাণিহত্যা না করা; অদত্ত গ্রহণ না করা; মিথ্যা কামাচার পরিহার করা; মিথ্যা কথা না বলা 
এবং মদ্যাদি নেশাদ্রব্য সেবন না করা। নিখুতভাবে পঞ্চশীল পালন করাই কুরুধর্ম। গৃহী জীবনে নিত্য পালনীয় 
পঞ্চশীল ৷ কুরুধর্মকে করণীয় ধৰ্মও বলা যায়। 


8। 


৫। 


৮। 


সারমর্ম 


ভূরিদত্ত চরিযা 
বিরুপকৃখেন মহারঞ্ঞো দেবলোকং অগর্জহং ৷ 
তথ পস্সিতবা'হং দেবে একন্তং সুখসমপ্পিতে, 
তং সগৃগং গমনং অনখায সীলব্বতং সমাদযিং। 
চতুরো অক্তো অধিট্ঠায সেমি ধম্মিক মুধ্বনি। 
ছবিযা চম্মেন মংসেন নহারু অট্ঠিকেহি বা, 
যসৃস্‌ এতেন করণীষং দিন্নং যেব হরাতু সো। 
সংসিতো অকতঞ্ঞ্না আলম্পাযনো মম*গ্গহি, 
পেলায পক্খিপিত্বান কীলেতি মং তহিং তহিং। 
পেলায পক্খিপন্তে’পি সম্মদ্দন্তে’পি পাণিনা, 
আলম্পাযনে ন কুপ্পামি সীলখন্ডভযা মম ৷ 
সকজীবিত পরিচ্চাগো তিণতো লহুকো মম, 
সীল বীতিক্কমো সযহং পঠবী উপৃপতনং বিষ । 
নিরন্তরং জাতিসতং চজেয্যং মম জীবিতং, 
নেব সীলং পভিন্দেয্য চতুদ্দীপনো হেতু'পি। 
অপি চা'হং সীলরক্থায সীলপারমী পুরিয়া, 
ন করোমি চিত্তে অঞ্ঞযত্তং পক্খিপত্তংপি পেলকে'তি। 


বোধিসত্তু এক সময় ভূরিদত্ত নামে নাগরাজ হয়ে জন্মগ্ৰহণ করেন। তখন দেবলোকে জন্ম নেওয়ার জন্য 
শীল্বত গ্রহণ করেন। উপোসথ দিবসে তিনি ব্রত গ্রহণ করেন। তখন আলম্পায়ন নামক এক অকৃতজ্ঞ 
সাপুড়িয়া বোধিসত্বকে ধরে নিয়ে যায়। অতঃপর নাচ দেখিয়ে অর্থ উপার্জন করতে লাগল । অতিকষ্ট দিয়ে 
তাকে পেটিকাবনধ করত। কিন্তু শীল ভঙ্গের ভয়ে তিনি ক্রোধ উৎপন্ন করতেন না। কেননা, বেধিসত্তের 
জীবনের চেয়ে শীল ভঙ্গের ভয় ছিল বেশী ৷ শীল পারমী পূরণের জন্য তিনি ছিলেন নিবেদিত প্রাণ । 


২০২৪ 


২০২১ 


মাধ্যমিক পালি ৯৫ 


শব্দাৰ্থ 


পুনাপরং-পুনরায় (অপর কোন এক সময়); মহিদ্ধিকো- মহাখদ্ধি সম্পন্ন; সমাদযি- সম্পন্ন করে; অধিট্ঠায়- 
অধিষ্ঠান করে; মহারুট্ঠিকেহি- অস্থিমজ্জা দ্বারা; অকতঞ্ঞ্-অকৃতজ্ঞ; কুপ্পামি-কৃপিত হওয়া; 
সীলবীতিক্কমো- অব্যতিক্রম শীল; চজেয্যং- ত্যাগ করে; সীল পারমী- শীল পারমী । 


অনুশীলনী 
ক. ঠিক উত্তরের পাশে টিক (/) চিহ্ন দাও : 
১। সুমেধ তাপস কত প্রকার ধর্মের কথা বলেছেনঃ 


ক. ৩ প্রকার খ. ৪ প্রাকর 

গ. ৫ প্রকার ঘ. ৬ প্রকার 
২। সুমেধ তাপস কোন পর্বতে থাকতেন? 

ক. হিমালয় খ. সুমেৰু 

গ. বজক্ক গিরি ঘ. ধবলগিরি 
৩। বুদ্ধ কোন উপাসিকার নাম করেছেন? 

ক. উত্তরা খ. নন্দমাতা 

গ. বিশাখা ঘ. উৎ্পলবর্ণা 
৪। গৌতম ভগবতো বংসো- এটা কার উক্তি? 

ক. কবির খ. রচয়িতার 

গ. বুদ্ধের ঘ. আনন্দের 
৫। মহাপুরুষ লক্ষণ কতটি? 

ক. ২৮টি ৩২টি 

গ. ৪২টি ঘ. ৪৮টি 
৬। যাচক ব্ৰাহ্মণ দেখতে কেমন ছিল? 

ক. চক্ষুম্মান খ. বিশ্রী 

গ. অন্ধ ঘ. দিব্যচক্ষসম্পন্ন 


৭। শিবিরাজের বৈদ্যের নাম কিঃ 


ৰ 
ৰ 


৯৬ 


৮। 


৯। 


১০ 


১১। 


১২। 


১৩। 


১৫। 


১৬। 


মাধ্যমিক পালি 


২০২১ 


ঃ 


৯৭ 


খ. সংক্ষিপ্ত-উততর প্ৰশ্ন : 


উহ পু এডি মি ছি ৩ LY 


কত রকম সুখ শব্দে অমরাবতী নগরী বাঙ্কৃত হত? 

কোথায় গিয়ে সুমেধ তাপস পর্ণকৃটীর তৈরি করলেন? 

দশবল কাকে বলে? 

অরিষপুরে কে জন্মগ্ৰহণ করেন? 

দেব পরিষদে দেবরাজ বোধিসত্ত সম্পর্কে কি উক্তি করেছিলেন? 

প্রাসাদে বসে শিবিরাজের কি চিন্তার উদয় হল? 

রাজা বেস্সান্তর কলিঙ্ঞাবাসীকে মঙ্গল হস্তী দানের সিদ্ধান্ত নিলেন কেন? 
কপিরাজ হয়ে বোধিসত্ত কোন পারমী পূর্ণ করেন? 
কপিরাজ কোথায় বাস করতেন? 

কপিরাজ দ্বীপাঞ্চলে যেতেন কেন? 


সুমেধ তাপস কে ছিলেন? তীর সংক্ষিপ্ত জীবনী আলোচনা কর। 
অমরাবতী নগরের একটি মনোজ্ঞ বর্ণনা দাও । 

সুমেধ তাপসের খাষি প্রবুজ্যা গ্রহণের কাহিনী সংক্ষেপে বিবৃত কর । 
সংক্ষেপে গৌতম বুদ্ধের বংশ পরিচয় দাও । 

শিবিরাজ কে ছিলেন? তার সম্বন্ধে যা জান লেখ । 
শিবিরাজ চরিযা সংক্ষেপে লেখ। 

কপিরাজ চরিযা সংক্ষেপে বর্ণনা কর। 


কপিরাজ কে ছিলেন? তিনি কিভাবে পারমী পূর্ণ করেন? 
কুরুধম্ম চরিযা এর মর্মার্থ লেখ। 


. কুরুধম্ম চরিযার নায়ক কে? তিনি কেন মঙ্গল হস্তী দান করেনঃ 


কলিঙ্ঞা রাজ্যের দুর্ভিক্ষের বর্ণনা দাও । 
ভূরিদত্ত কে ছিলেন? তার পরিচয় দাও । 


. ভূরিদত্ত শীল্ব্রত কিভাবে রক্ষা করেছিলেন তার সংক্ষিপ্ত বর্ণনা দাও। 


ভূরিদত্ত চরিযা সংক্ষেপে লেখ । 


ফর্মা-১৩, পালি-৯ম-১০ম 


সম্তম অধ্যায় 


বিসুদ্ধিমগৃগ 


সীলানিসংস 


১।  সাসনে কুলপুত্তানং পতিট্ঠা নথি যং বিনা, 
আনিসংস পরিচ্ছেদং তস্স সীলস্স কো বদে? 
২। ন গঙ্গা যমুনা চাপি সরভ্‌ বা সরসস্তি, 
নিন্নগা বাচিরবতী মহী চাপি মহানদী । 
৩। সন্ধুণ'স্তি বিসোধেতৃং তং মলং ইধ পাণীনং, 
বিসোধযতি সত্তানং যং বে সীলজলং মলং। 
৪। ন তং সজলদা বাতা ন চাপি হরিচন্দনং, 
নেব হারা ন মনযো ন চন্দনকিরণজ্কুরা ৷ 
৫ ।  সমযস্তী'ধ সত্তানং পরিলাহং সুরক্খিতং, 
যং সমেতি ইদং অরিযং সীলং অচ্চন্তসীতলং ৷ 
৬। সীলগন্ধ সমো গন্ধো কুতো নাম ভবিস্সতি, 
যো সমং অনুবাতে চ পটিবাতে চ বাযতি । 
৭। সগৃগারোহণ সোপানং অঞ্ঞং সীলসমং কুতো? 
দ্বারং ব পন নিব্বান নগরসস্‌ৃ পবেসনে । 
৮। সোভস্তেব ন্‌ রাজানো মুস্তামণি বিভূসিতা, 
যথা সোভস্তি যতিনো সীলভূসণ ভুসিতা । 
৯।  অন্তানুবাদাদি ভযং বিদ্ধং সযতি সব্ববো, 
জনেহি কিত্তিহাসঞ্চ সীলং সীলবতং সদা । 
১০। গুণনাং মূলভূতস্স দোসনং বলঘাতিনো, 
ইতি সীলস্স বিঞ্বেঞ্যং আনিসংস-কথামুখং। 


সারমর্ম 


“শীলানিসংস' হচ্ছে শীল পালনের সুফল । শীল পালনের সুফল ইহজীবনেই লাভ হয়ে থাকে। শীল পালন 
করলে কোন রকম অনুশোচনা কিংবা অনুতাপ থাকে না। শীল প্রতিপালনে পাঁচ প্রকার সুফল লাভ হয়৷ যথা- 
শীল পালন করলে ইহ জীবনে প্রচুর ভোগ সম্পত্তি লাভ হয়। 

শীলবানের কল্যাণ ও যশকীর্তি দূর দূরাস্তে কীর্তিত হয়। 

শীল পালনকারী যে কোন পরিষদে নির্ভয়ে গমন করতে পারেন। 

শীল পালন করলে অকালে মৃত্যু হয় না। 


So GLY 


২০২১ 


২০২৪ 


মাধ্যমিক পালি ৯৯ 


৫. শীল পালন করলে মৃত্যুর পর স্বৰ্গে উৎপন্ন হওয়া যায়। 


নদীর জল দিয়ে মানুষের চরিত্র শোধন করা যায় না। শীলরূপ বারিতেই চরিত্র বিশুদ্ধ হয়। মণিমুক্তা পরে রাজা 
যে শোভা বর্ধন করতে পারে না তার চেয়ে বেশি শোভিত হয় শীলবান ব্যক্তি । 


শব্দাৰ্থ 


পরিচ্ছেদং পোশাক; নিননগা- নিম্নগামী; বিসোধেতুং-বিশোধন করতে; সগৃগারোহণ-স্বর্গারোহণ সোভস্তি- শোভা 
পায়; সীলভূসনা- শীলভূষণ দ্বারা; অস্তানুবাদাদি ভযং-আত্ম-অপবাদ ভয়; দোসনং- দোষ, আনিসংস- সুফল। 


টীকা 


আনিসংস-আনিসংস শব্দের অর্থ হল সুফল ৷ এখানে শীল পালনের সুফলকে নির্দেশ করা হয়েছে। যে কোন সৎ 
কাজের সুফল কর্তা ভোগ করে। শীল পালন হল সুকর্ম। এ সুকর্মের দ্বারা কায় বিশুদ্ধি, বাক্য বিশুদ্ধি এবং 
চিত্ত বিশুদ্ধি হয়। এ ত্ৰিদ্বাৱে যারা বিশুদ্ধ থাকেন তাদের চরিত্র হয় সুন্দর, নির্মল। নির্মল চরিত্রবান লোক 
সকলের শ্রদ্ধার পাত্ৰ শীল পালনে যথাৰ্থ সুফল অর্জিত হয়। 


মহাবংস 
ধম্মাসোকসৃস অভিসেকো 
১।  মোরিযানং খত্তিযানং বংসে জাতং সিরীধরং, 
চন্দগুত্তোতি পঞ্ঞাতং চাণক্কো ব্ৰাহ্মণ ততো । 
২। নবমং ধননন্দং তং ঘাতেতা চণ্ডকোধবা, 
সকলে জন্মবুদ্বীপস্মিং রজ্জে সমতিসিঞ্চি সো। 
৩। সো চতুবীস-বস্সানি রাজা রজ্জং অকারযি, 
৪।  বিন্দুসারসুতা আসুং সতং একা চ বিস্সুত, 
অসোকো আসি তাসং তু পুঞএঞ্তেজ বলিদ্ধিকো ৷ 
৫।  বেমাতিকো ভাতরো সে হন্ত্বা একুনংকং সতং, 
সকলে জম্বুদ্বীপস্মিং একরজ্জং অপাপুণি ৷ 
৬। জিননিব্বানতো গচ্ছা পুরে তস্সাভিসেকতো, 
সাট্ঠারসং বসসৃসতদ্বযং এবং বিজানিযং। 
৭।  পত়া চতুহি বস্সহি একরজ্জং মহাযসো, 
পুরো পাটলিপুত্তস্মিং অস্তানং অভিসেচযি। 


৮।  রাজাভিসিত্তো সো অসোকো কুমারং তিসৃসবহযং, 
কনিট্ঠং সোদরিষং উপরজ্জে' ডিসেচযি । 


সারমর্ম 


মৌর্য-ক্ষত্রিয় বংশের রাজা চন্দ্রগু্ত। তার চব্বিশ বছর রাজত্বের পর পুত্ৰ বিন্দুসার আটাশ বছর রাজতৃ 
করেন। বিন্দুসারের পুত্র ছিল একশ একজন ৷ অশোক ছিলেন তাদের মধ্যে শক্তিশালী এবং পুণ্যবান। অশোক 
নিরানববই জন বৈমাত্রেয় ভাইকে নিহত করে জমুদ্বীপে নব রাজ্যের প্রতিষ্ঠা করেন। রাজ্যের রাজধানী ছিল 
পাটলীপুত্ৰ অশোক বুদ্ধের মহাপরিনির্বাণের ২১৮ বছর পর সিংহাসনে বসেন। কনিষ্ঠ ভাই তিষ্য ছিলেন 
উপরাজ। 


শব্দাৰ্থ 

পঞ্ঞন্তং-প্ৰজ্ঞাপ্তি; রজ্জে-রাজ্যে, রজ্জং-রাজতৃ; অট্টবিসতি-আটাশ, বিস্সতো-বিশ্রুত; পুঞ্ঞতেজ- 
পুণ্যতেজ, বেমাতিকো- বৈমাত্রেয়; জিন নিব্বানতো- বুদ্ধের নির্বাণের; অট্ঠারসং- আঠার; পাটলিপুত্তস্মিং 
পাটলীপুত্র; কনিট্ঠং- কনিষ্ঠ; অভিসেচযি- অভিসিত্ত হন ৷ 

টীকা 

অভিনেক-অভিসেক এর বাংলা প্রতিশব্দ অভিষেক । সম্রাট অশোক রাজ্য অভিষেক করেন কলিক্তা জয়ের চার 
বছর পর। সমগ্র জম্ুদ্বীপে তিনি একটি মাত্র রাজ্য প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। কলিঙ্ঞারাজসহ অপরাপর 
সকল রাজাকে পরাজিত করতে তার চার বছর সময় লেগেছিল। 


পাটলীপুত্রে রাজধানী স্থাপন করে নিজের কনিষ্ঠ ভাইকে উপরাজ মনোনীত করে অভিষেক করেন ৷ অভিষেক 
হল জয়ের মূর্ত প্রকাশ। 


অনুশীলনী 
ক. ঠিক উত্তরের পাশে টিক (৮) চিহ্ন দাও : 
১। আনিসংস কিঃ 
ক. সুকীর্তি খ. সুফল 
গ. সুযশ ঘ. প্ৰশংসা 
২। শীলরুপ জল কি ধৌত করতে পারে? 
ক. মন খ. 


চিত্ত 
গ. চরিত্র ঘ. হৃদয় 


২০২১ 


২০২৯ 


মাধ্যমিক পালি 


৩ 


৪। 


৫। 


ঙ। 


৭। 


৮। 


৯ 


শীলগন্ধ উত্তম কেন? 

ক. সকলের প্রশংসা করে বলে খ. 
গ. বায়ুর অনুকূলে যায় বলে ঘ. 
ম্র্গাোরোহণের সোপান কি? 

ক. দান খ. 
গ. ভাবনা ঘ. 
নিজের অপবাদ কি ভাবে দূর করা যায়? 

ক. শীল পালনের দ্বারা খ, 
গ. নীরবতা পালনের দ্বারা ঘ. 
চাণক্য কে ছিলেন? 

ক. সেনাপতি খ. 
গ. মন্ত্রী ঘ. 
চন্দ্ৰগুপ্ত কতকাল রাজতৃ করেন? 

ক. চব্বিশ বছর খ. 
গ. 'আটাশ বছর ঘ. 
অশোকের কতজন ভাই ছিল? 

ক. ১০০ জন খ. 
গ. ১০২ জন ঘ. 
অশোকের কনিষ্ঠ ভাইয়ের নাম কি? 

ক. পুষ্য খ, 
গ. মহেন্দ্ৰ ঘ. 


১০১ 


তিষ্য 
মহ্ন্দ্ 


১০। রাজ্য জয়ের কত বছর পর অশোক রাজ্যাভিষেক করেনঃ 


ক, ছয় বছর খ, 
গ. তিন বছর ঘ. 


চার বছর 
পাচ বছর 


মাধ্যমিক পালি 


১০২ 
খ. সংক্ষিস্ত-উত্তর প্রশ্ন : 
১.  সীলানিসংস-এ উলিখিত নদীগুলোর নাম লেখ । 
২. কিসের গন্ধ বায়ুর অনুকূলে ও প্রতিকূল যায়? 
৩. কিসে শোভিত হলে রাজাকে বেশি শোভা পায়? 
৪.  সুকীর্তি কিভাবে বৃদ্ধি হয়? 
৫, অশোকের পিতামহের নাম কি? 
৬.  বিন্দুসারের কতজন পুত্র ছিল? 
৭. রাজা বিন্দুসার কত বছর রাজতৃ করেনঃ 
গ. রচনামূলক প্রশ্ন : 
১. শীল বলতে কি বুঝ? শীল পালনের গুরুত্ব বর্ণনা কর। 
২. ‘সীলানিসংস’- এর মূল বক্তব্য লেখ ৷ 
৩.  সাসনে কুলপুত্তানং পতিট্ঠা নথি যং বিনা'- পালি অংশটির তাৎপর্য বুঝিয়ে লেখ ৷ 
8.  ধিম্মসোকস্স অভিসেক' সংক্ষেপে লেখ ৷ 
৫. অশোক কেন দীর্ঘ চার বছর পর রাজ্য অভিষেক করেন? 
৬. জমবুদ্বীপকে অশোক কিভাব একটি রাজ্যে পরিণত করতে চেয়েছিলেন? 


২০২৪ 


২০২১ 


অফ্টম অধ্যায় 


ব্যাকরণ 
সন্ধি 


দুই বর্ণের পরস্পর মিলনকে সন্ধি বলে। যথা- তথা + এব = তখেব। সন্ধি তিন প্রকার- স্বরসন্ধি, 
ব্যঞ্জনসন্ধি ও নিগৃগহীত সন্ধি। 


স্বরসন্ধি 


স্বরবর্ণের সাথে স্বরবর্ণের মিলনকে স্বরসন্ধি বলে । যথা- নোহি + এতং = নোহেতং, ন + উপেতি = 
নোপেতি। 


১। সরাসরে লোপং ঃ স্বরবর্ণের পর স্বরবর্ণ থাকলে সমস্ত পর্বস্বরের লোপ হয় । যথা- পঞ্চ + ইন্দ্রিযানি = 
পঞ্চিন্দ্ৰিযানি, বুদ্ধ + উপ্পাদ = বুদ্ধোপ্পাদ, এক + উন = একুন, পঙ্ক + ওদনো = পক্কোদনো। 


২। বা পরো অসরূপা ৪ স্বরবর্ণের পরস্থিত অসমান স্বরের কখনও কখনও লোপ হয়। যথা- চত্তারো + ইমে 
= চত্তারোমে, পন + ইমে = পনমে, কো + অসি = কোসি, সো + অহং = সোহং, যস্স + ইদানি 
= যসৃসদানি ৷ 


৩। কৃচা সবগ্রং লুত্তে পূর্ববর্তী স্বর লুপ্ত হলে পরের স্বর কখনও কখনও অসমান স্বরবর্ণে পরিণত হয়। অৰ্থাৎ 
ই, ঈ এবং উ, উ যথাক্রমে এ এবং ও হয় ৷ যথা- 


চন্দ + উদযো = চন্দোদযো, মহা + ইসি = মহোসি, উপ + ইক্খতি = উপেক্খতি। 
৪ দীঘং ঃ পূর্ববর্তী স্বর লুপ্ত হলে পরবর্তী স্বর কখনও কখনও দীর্ঘ হয়। যথা- 


সন্ধা + ইধ = সম্ধীধ, তত্র + অযং = তনত্ৰাযং, তথা + উপমং = তথুপমং, সচে + অহং, = 
সচাহং, ইতর + ইতর = ইতরীতর। 


€ । পূব্বো চঃ পরবর্তী স্বর লুপ্ত হলে পূর্ববর্তী ঘর কখনও কখনও দীৰ্ঘ হয়। যথা- 


সাধু + ইতি = সাধুতি, ন + অহং = নাহং, লোকসৃস + ইতি = লোকস্সাতি, দেব + অধিদেব = 
দেবাধিদেব, কিংসু + ইধ = কিংসূধ। 


১০৪ মাধ্যমিক পালি 


৬। যমেদন্তেস্সাদেসো ঃ স্বরবর্ণ পরে থাকলে পূর্বপদের অন্তস্থিত এ স্থানে কখনও কখনও য কার হয়। 
যথা- 

তে + অহং = ত্যহং, তে + অজ = ত্যজ্জ, 

মে + অহং = ম্যহং, তে + অথু = ত্যথু। 

৭। বমোদুদন্তানং $ স্বরবর্ণ পরে থাকলে অন্তস্থিত ও কার এবং উ কার এবং উ কার কখনও কখনও ব 
আদেশ হয় । যথা- 

অনু + এতি = অন্বেতি, সু + আগতং = স্বাগত, 

কো + অথো = কৃথো, সো + অস্স = স্বস্স। 

৮ । সব্বোচত্তি 8 স্বরবর্ণ পরে থাকলে পূর্ববর্তী তি স্থানে চ হয । চ দ্বিত্ৃ হয়ে আবার চ্চ হয়। যথা- 

ইতি + এতং = ইচ্ছেতং, ইতি = আদি = ইচ্চাদি, 

জাতি + অদ্ধ = জচ্চানধ, ইতি +আসঘ্র = অচ্চাসন্ন, 

পতি + আগমি = পচ্চাগমি, পতি = আযো = পচ্চযো। 

৯। দো ধসৃস চ ঃ স্বরবর্ণ পরে থাকলে কখনও কখনও ধ স্থানে দ হয়। যথা- 

ইধ + অহং = ইদাহং, ইধ + ভিক্থবে = ইদভিক্থবে ৷ 

১০ । ই বশ্লৌ যং ন বা ৪ ই ঈ ভিন্ন অন্য স্বরবর্ণ পরে থাকলে ই ঈ বর্ণের স্থলে বিকল্পে কখনও কখনও য হয় ৷ 
যথা- 

ইতি + এতং = ইনত্তেত বি + আপদ 
বি + অঞ্জনং = ব্যঞ্জনং, ইতি + আদি 
বি + অকখ্যাত = ব্যাক্খাত। 

১১ ৷ এবাদিসৃসরি পুবেবো চ রসৃ্‌সো $ স্বরবর্ণের পরে এব থাকলে তৎস্থলে রি আদেশ হয় এবং পূর্বস্বর- হয় 
যথা- 

সা + এব = সরিব, তথা + এব = তথরিব, 

যথা + এব = যতরিব, সরয + এব = সরযুরিব, 

সয়ম্ছু + এব = সয়ম্ছুরিব। 

১২। অব্ভো অভি ঃ স্বরবর্ণ পরে থাকলে অভি উপসর্গের স্থলে অবভ আদেশ হয় । যথা- 

অভি + অন্তরে = অব্ভন্তরে, অভি + উগৃগতো = অবভূগ্গতো, 

অভি + ওকাসো = অব্ভোকাসো, অভি + উগ্গচ্ছতি = অবভুগ্গচ্ছতি । 

১৩। অজ্বো অধি ঃ স্বরবর্ণ পরে থাকলে অধি উপসর্গের স্থানে অজ্বা আদেশ হয় ৷ যথা- 

অধি + অভাসি = অজ্ঝভাসি, অধি + অগমা = অজ্ঝগমা, 


ব্যাপদ, 
ইত্যাদি = ইচ্ছাদি, 


২০২৪ 


মাধ্যমিক পালি ১০৫ 


অধি + ওকাসো = অজ্ঝকাসো, অধি + উপগতো = অপগতো। 
১৪ গো সরে পুথস্সাগমো কৃচি £ স্বরবর্ণ পরে থাকলে পথ শব্দের অন্তে কখনও কখনও গ আগম হয় । যথা- 
পুথ + এব = পুথগেব। 


১৫ । পাসৃস চন্তো রসেসা ঃ স্বরবর্ণ পরে থাকলে পা এই নিপাত শব্দের পরে গ আগম হয় এবং পা এই শব্দের 
অন্তরত্ু্ব হয়। যথা- 


পা + এব = পাগেব। 


১৬ । য-ব-ম-দ-ন-ত-র-লা চাগমা $ স্বরবর্ণ পরে থাকেলে য, ব, ম, দ, ন, ত, ব, ল এই কয়টি বর্ণ বিকল্পে 
আগম হয়। যথা- 


যআগমে ,৪ ন + ইমস্স = নযিমস্স,ছ + ইমে = ছযিমে, 

ন + ইদ্ধ = নযিদ্ধ,তি + অঙগিকং = তিবঙক্গাকং। 
ৰবআগমে £৪ প + উচ্চতি = পবুচ্চতি,ভূ + আধি = ভুবাদি। 
মআগমে $ ইদ্ধ + আহ = ইদ্ধমাহ, আদিচ্ছ + এব = আদিচ্চমেব, 

কসা + ইব = কসামিব। 
লআগমে ৪8 ছ + অভিঞ্ঞা = ছলভিঞ্ঞা, 

ছ + আযতনং = ছলাযতনহ। 
রআগমে £৪ পরি + ওসানং = পরিযোসানং, 

পাত + আসো = পাতরাসো, দু + আগতং = দুরাগতং। 
দআগমে ৪ যাব + এব = যাবদেব, কিঞ্চি + এব = কিঞ্চিদেব। 
তআগমে ৪ তস্ম + ইহ = তস্মাতিহ, অজ্জ + আগৃগে = অজ্জতগৃগে। 
১৭। ও সরে চ ঃ স্বরবর্ণ পরে থাকলে গো শব্দের ওকারের স্থানে আব এবং অব আদেশ হয় যথা- গো + 
এসু = গবেসু, গো + অজিনং = গবাজিনং। 


ব্যঞ্জন সন্ধি 


স্বরবর্ণের সাথে ব্যঞ্জনবৰ্ণের মিলনকে ব্যঞ্জন সন্ধি বলে। যথা- সম্ম + ধম্মং = সম্মাধম্মং। 
১। সরা ব্যঞ্জনে দীঘং ৪ ব্যঞ্জবৰ্ণ পরে থাকলে পূর্বস্বর দীৰ্ঘ হয়। যথা- 

মুনি + চরে = মুনীচরে, খন্তি + পরমং = খন্তীপরমং, দু + রক্খং = দূরক্খং। 
২। রসৃসং ঃ ব্যঞ্জনবৰ্ণ পরে থাকলে পূর্বস্বর কখনও কখনও ত্রস্ব হয় ৷ যথা- 

ভোবাদি + নাম = ভোবাদিনাম, ভাবি + গুণেন = ভাবিগুণেন, 

পুথ্গলা + ধম্মা = পুগৃগলধম্মা, যথা + ভৰি = যথভবি। 

ফৰ্মা-১৪, পালি-৯ম-১০ম 


১০৬ মাধ্যমিক পালি 
৩। লোপঞ্চ তত্রাকারো ব্যঞ্জনবৰ্ণ পরে থাকলে পূৰ্বষর লোপ পায় এবং সে লুপ্ত স্বরের জায়গায় অ আগম 
হয়। যথা- 

সো + ভিকৃখু = সভিক্খু, সো + সীবলা = সসীলবা, 

এসো + ধম্ম = ব্রসধম্ম, সো + বে = সবে, 

সো + মুনি = সমুনি ৷ 

৪ । পরদ্ধেভাবো ঠানে ৪ স্বরবর্ণের পর ব্যঞ্জনবৰ্ণ থাকলে কখনও কখনও দ্বিতব হয়। যথা- 

ইদ + পমাদো = ইদপৃপমাদো, বিজ্জু + লতা = বিজ্জুলতা, 

অ + পমাদো = অপৃপমাদো, দু + কট = দুক্ট, 

দু + নিমিত্ত = দুন্নিমিত্ত, দু + সীলো = দুস্সীলো। 


৫ । বগৃগে ঘোসাঘোসানং ততিষ পঠমা ৪ স্বরবর্ণের পর বৰ্গীয় অঘোষ ও ঘোষবর্ণগুলো যথাক্রমে সে সে বর্গের 
প্রথম ও তৃতীয় বর্ণের সংগে দ্বিতৃ প্রাপ্ত হয়। যথা ৷ 


অনু + ছেদ = অনুচ্ছেদ, মহা + ফলং = মহাপ্ফলং, 

তথ্হা + খযো = তণহাকৃখযো, অধি + ঠিং = অধিট্ঠিং, 

বোধি + ছাযা = বোধিচ্ছাযা। 

৬ । ও অবসৃস ঃ ব্যঞ্জনবৰ্ণ পরে থাকলে অব স্থানে কৃচিৎ ও কার হয় ৷ যথা- 

অব + নদ্ধো = ওনদ্ধো, অব + কাসো = ওকাসো। 

৭ । তবিবি পরিভূপ্‌পদে ব্যঞ্জনে চ ঃ ব্যঞ্জনবৰ্ণ থাকলে অব শব্দের স্থানে কখনও কখনও উ কার হয়। যথা। 
অব + গত = উগৃগতে, অব + গচ্ছতি = উগ্গচ্ছতি। 

৮ । পুথসৃস ব্যঞ্জনে ঃ ব্যঞ্জনবৰ্ণ পরে থাকলে পুথ শব্দের অন্ত্য অকার উ কার হয়। যথা- 

পুথ + জনো = পুথুজ্জানো, পুথ + ভৃতং = পুথুভূতং। 

৯। কৃচি পটি পতিসূস ঃ ব্যঞ্জবর্ণ পরে থাকলে পতি শব্দের স্থানে কখনও কখনও পটি আদেশ হয়। যথা- 
পতি + হঞ্ঞাতি = পটিহঞ্ঞতি। 

১০ । কৃচি ও ব্যঞ্জনে ঃ ব্যঞ্জনবৰ্ণ পরে থাকলে পূর্বস্বর কৃচিৎ ও কার হয় । যথা- 

মন + মযং = মনোমযং অহ + রত্তং = অহোরত্তং, 

পর + গতং = পরোগতং, তপ + ধনো = তপোধনো । 


২০২১ 


২০২৪ 


মাধ্যমিক পালি ১০৭ 
১১। যবতং ত-ল-ন-দকারানং ব্যঙঞ্জনানি চ-ল-ঞ-জ কারত্তং ৪ ই বর্ণের স্থানে য কার আদেশ হলে শব্দের 
অন্ত্য ত্য, ল্য, ন্য ও দ্য স্থানে কচিৎ চ, ল, এঃ, জ আদেশ হয় এবং এরা দ্বিতৃ হয় । যথা- 

জাতি + অনেধা = জচ্চন্ধো, যদি + এবং = যজ্জেবং, 

অতি + অন্ত = অচ্চন্ত, অপি + একদা = অগ্পেকদা। 


নিগ্গহীত সন্ধি 
নিগৃগহীত অর্থাৎ অনুস্বারের সাথে স্বরবর্ণ কিংবা ব্যঞ্জনবর্ণের মিলনকে নিগৃগহীত সন্ধি বলে । যথা- 
এবং + আহ = এবমাহ, ধম্মং + চরে = ধম্মচরে । 
১। বগৃগন্তং ৰা বগগে ৪ নিগ্গহীতের পরে যে বর্গের বর্ণ থাকে নিগ্গহীত স্থানে সে বর্গের পঞ্চম বর্ণ হয়। 
যথা- 
তণৃহং + করো = তণ্হঙ্কারো, দীপং + করো = দীপজ্কৱো । 
২। এহেঞ্ঞং ৪ হ পরে থাকলে নিগৃগহীতের স্থানে বিকল্পে এঞ কিংবা এ হয়। যথা- 
তং + এব = তঞ্ঞেব, পচ্চেতং + এব = পচ্চতঞা্ঞেব, 


তং + হিতসৃস = তঞ্হিতসৃস, অহং + এব = অহঞ্ঞেৰ ৷ 
৩ । সষে চ ঃ য পরে থাকলে নিগৃগহীত ও য উভয়ের স্থানে বিকল্পে এঞ হয় ৷ যথা- 
সং + যোগ = সঞ্ঞোগ, সং + যুত্তং = সঞ্ঞুত্তং, 
বিসং + যোগ = বিসকঞ্ঞোগ, সামং + যেব = সামঞ্ঞেৰ । 
৪ মদাসরে $ স্বরবর্ণ পরে থাকলে নিগৃগহীতের স্থানে কখনও কখনও ম এবং দ আদেশ য়। যথা- 
তং +অহং = তমহং, গাথং + আহ = গাথমাহ, 
ং + অহ = তদাহ, ইদং + আহ = ইদমাহ, 
এতদ্‌ + অবোচ = এতদ্বোচ ৷ 
৫ । নিগৃগহীতঞ্চ ঃ স্বরবর্ণ কিংবা বঞ্জনবৰ্ণ পরে থাকলে কখনও নিগৃহীত বা অনুস্বাৱ আগম হয়। যথা- 
পুবব + গমা = পুববংগমা, অব + সীরো = অবংসীরো। 
৬ । পরো বা সরো ৪ কোন কোন স্থানে নিগৃগহীতের পরবর্তী স্বরবর্ণের লোপ হয়। যথা- 
ইদং + অপি = ইদংপি, চক্কং +ইব = চক্কংব, 
বিজং + ইব = বিজংব, উত্ততং + ইব = উত্ততংব, 


১০৮ মাধ্যমিক পালি 


৭। ব্যঞ্জনে চ বসএঞ্গো $ নিগৃগহীতের পরবর্তী স্বর লুপ্ত হলে এ স্বরের পরস্থিত সংযুক্ত বর্ণের প্রথমটি 
লুস্ত হয়। যথা- 


এবং + অস্স = এবংস, পুপফং + অস্সা = পুপৃফংসা। 

৮ । কৃচি লোপং ঃ স্বরবর্ণ পরে থাকলে পূর্ব অনুস্বার ক্কচিৎ লোপ হয় । যথা- 
কথং + অহং = কথাহং, তাসং + অহং = তাসাহং। 

৯। ব্যঞ্জনে চ ঃ ব্যঞ্জনবৰ্ণ পরে থাকলে পূর্ব অনুস্বার কখনও লোপ হয়। যথা- 
বুদ্ধানং + সাসনং = বুদ্ধানসাসনং, 
অরিষসচ্চানং + দস্সনং = অরিযসচ্চানদসনং। 


বোমিসৃসক সন্ধি (অবিমিশ্ৰিত সন্ধি) 


১। অসদিস সংযোগ এক সরুপতা ঃ দুটি অসদৃশ্য ব্যঞ্জনবৰ্ণ পরস্পর সংযুক্ত থাকলে তারা সমানরূপ পায়। 
যথা- 


পরি + এসনা = পরিয্যেসনা। 


২ । বগ্ৰানং বহুত্তং বিপরীততা চ ৪ কোন কোন শব্দের বর্ণ বৃদ্ধি হয় এবং কোন কোন বর্ণদ্বয় বিপরীতভাবে 
ধারণা করে। যথা- 


সা + ইথি = সোথি, কুসা + এব = বুসামিব, সা + রতি = সুমরতি। 
৩। রদানং লো 8ব এবং দ স্থানে কখনও কখনও ল হয়। যথা- 
পরি + বোধো = পলিবোধো, পরি + দাহো = পরিদাহো ৷ 


8 । সরে ব্যঞ্জনে বা পরে বিন্দুনো কৃচি মো $ স্বরবর্ণ ও ব্যঞ্জনবৰ্ণ পরে থাকলে নিগৃগহীতের স্থানে কখনও 
কখনও ম হয়। যথা । 


গাথং + আহ = গাথামাহ, মং + অভাসি = মমভাসি। 
৫ । বিন্দুতো পরসরং অঞ্ঞসরতাপি ৪ নিগ্গহীতর পরবর্তী স্বরবর্ণ কখনও অন্যস্বরে রুপ নেয়। যথা- 
তং + ইমিনা = তদমিনা, কিং + অহং = কেহং। 


৬ । বাক্য সুখচ্চারণথং ছন্দহানিখঞ্চ বঘুলোপোপি ঃ বাক্য উচ্চারণের সুবিধাৰ্থে কখনও কখনও বৰ্ণ লোপ 
পায়। যথা- 


অলাপুনি + সিদন্তি = লাপুনিমিদস্তি, 
পটিসঙ্খায + যোনিসো = পটিসঙখাযোনিসো। 


২০২১ 


২০২৪ 


মাধ্যমিক পালি ১০৯ 


অনুশীলনী 


ক. ঠিক উত্তরের পাশে টিক (/) চিহ্ন দাও : 
১। নোহেতং এর সন্ধি বিচ্ছেদ কোনটি? 
ক. নোহে + এতং খ. নো+ এতং 
গ. নোহি+ এতং ঘ. নহি + এতং 
২। ইতি + অপি এর সন্ধি কোনটি? 
ক. ইতিপি খ. ইতিপ 
গ. ইতপি ঘ. ইতাপি 
৩। স্বরবর্ণের পর স্বরবর্ণ থাকলে পূর্বস্বর লোপ হয়- এর উদাহরণ কোনটি? 
ক. পন + ইমে খ. ন + উপেতি 
গ. পঞ্চ + ইন্দ্ৰিয়ং ঘ. অত্র + অযং 
খ. সন্ধিযুদ্ধকর: 


সাধু + ইতি, ছ + অভিঞ্ঞা, পক্ক + ওদনো, সো + অহং, চত্তারো + ইমে, ন + উপেতি, তথা + 
উপমং, তে + অহং, বি + আপদ, অধি + আগমন, ইতি + আদি, পুথ + এব, জাতি + সরে, তণ্হং + 
করো, গাথং + আহ, সং + যোগ, মস + ওসধ, পরি + এসনা, ন + ইমসস, প + এব। 


সন্ধি বিচ্ছেদ কর : 


ইচ্চাদি, পক্কোদনো, চত্তারোমে, সদিচ্ছা, অব্রাযং, অস্বেতি, ইদাহং, ইচ্চেতং, পগেব, ছলাযতনং, 
এসধস্ম, দীপঙকরো, মহাপ্ফলং, পুব্বংগমা, পরিলাহো, ওনদ্ধো, স্বাগতং, তথারিব, বুদ্ধানুসাসনং, 
দুবৃভিক্খং, এতদৃবোচ, জচ্চনেধা, তদাহং, নাহং। 


গ.  রচনাম়ুলক প্রশ্ন : 
১. সন্ধি কাকে বলে? সন্ধি কয় প্রকার ও কি কি? প্রত্যেকটির একটি করে উদাহরণ দাও। 
২. নিম্নের সূত্রগুলো উদাহরণসহ বুঝিয়ে দাও ঃ 


সরাসরে লোপং, দীঘং, মদাসরে, পরো বা সরো, লোপঞ্চ তত্রাকারো, রসসং, পুব্বচ, দা ধস্সো 
চ, রদানং লো, বগ্গন্তং বা বগ্গে। 


নবম অধ্যায় 
১। লিঙ্গ বা প্রতিপাদিকের পরে সাত প্রকার বিভক্তি যুক্ত হয়। যথা- পঠমা, দুতিযা, ততিযা, চতুথ্ী, পঞ্চমী, 


ছট্ঠী ও সত্তমী। প্রত্যেক বিভক্তি আবার একবচন ও বহুবচন ভেদে দু প্রকার। একটি সংখ্যা দ্বারা একবচন 
এবং একাধিক সংখ্যা দ্বারা বহুবচন হয়। 


ক্লৌবলিঙ্গ) 
বিভক্তির আকৃতি 

একবচন বহুবচন 
পঠমা (কৰ্তা) সি যো 
দুতিযা (কৰ্ম) অং যো 
ততিযা (করণ) না হি,ভি 
চতুঘী (সম্প্ৰদান) স নং 
পঞ্চমী (অপাদান) স্মা হি,ভি 
ছট্তী (সম্বন্ধ) স নং 
সন্তমী (অধিকরণ) স্মিং যু 
আলাপনং সি যো 


২। বিভক্তি যুক্ত হলে লিঙ্ঞা বা প্রতিপাদিকের কোন কোন অংশের রুপান্তর হয়। কোন শব্দে কোন বিভক্তি যোগ 
করলে কি রকম পদ হয় তা ক্রমে প্রদর্শিত হচ্ছে। 


অ-কারান্ত পুংলিঙ্গ শব্দের বিভক্তি 
একবচন বহুবচন 

পঠমা ও আ 
দুতিযা অং এ 
ততিযা এন এহি, এভি 
চতুখী অসৃস, আয নং 
পঞ্চমী আস, সা, মহা এহি, অভি 
সত্তমী এ, স্মিং মৃহি এসু 


২০২৪ 


২০২১ 


অ-কারান্ত পুংলিজ শব্দ 
১। নর (মানুস) 
একবচন বহুবচন 

পঠমা নরো নরা 
দুতিযা নরং নরে 
ততিযা নরেন নরেহি, নরেভি। 
সত্তমী নরস্মিং, নরমৃহি নরেসু 
আলাপনং নরো নরা 


বানর, চোর, বদ্ধ, পুত্ত, দারক, মধুর, অজ, নাগ, সীহ, মগ্গ, ধম্ম, যক্থ, মানব, সকুণ, লোক, বকুল, চন্দ, 


পুংলিঙ্গ অনভাগান্ত শব্দোভুত শব্দ 
রাজা (রাজন) 

একবচন বহুবচন 
পঠমা রাজা রাজা, রাজানো 
দুতিযা রাজানং রাজানো 
ততিষা রঞ্ঞা, রাজেন, রাজিনা রাজেহি, রাজেভি, রাজুহি 
চতুখ্ী রঞ্ঞ্জো, রাজিনো, রাজস্স রাজানং 
পঞ্চমী রঞ্এগা, রাজস্মা, রাজমৃহা রাজেহি, রাজেভি, রাজুহি 
ছট্ঠী রঞ্ঞ্ঞো, রাজস্স, রাজিনো রঞ্ঞং, রাজানং 

ই-কারান্ত পুংলিঙ্গ শব্দ 
মুনি 
একবচন বহুবচন 


১১২ মাধ্যমিক পালি 


সত্তমী মুনি, মুনিস্মিং, মুনিমৃহি মুনীসু 
আলাপনং মুনি মুনী, মুনষো 
ঈ-কারান্ত পুলিঙ্গ শব্দ 
মন্তী-মন্ত্রী 

একবচন বহুবচন 
পঠমা মন্তী মন্তী, মস্তিনো 
দুতিযা মস্তিং, মস্তিনং মন্তী, মস্তিনো 
ততিযা মন্তিনো মন্তীহি, মন্তীভি 
চতুহী মন্তিসৃস, মস্তিনো মন্তীনং 
ছট্ঠী মস্তিস্স, মন্তিনো মন্তীনং 
আলাপনং মস্তি মন্তী, মন্তিনো 

উকারান্ত পুংলিঙ্গ শব্দ 
ভিক্থু (ভিক্ষু) 

একবচন বহুবচন 
পঠমা ভিক্খু ভিক্খু, ভিক্খবো 
দুতিযা ভিক্খু ভিক্খু, ভিক্খবো 
ততিয ভিক্খুনা ভিক্খুহি, ভিকখূভি 
চতুখী ভিক্খুসূস, ভিক্খুনো ভিক্খুনং 
ছট্‌ঠী ভিক্খুস্স, ভিক্খুনো ভিক্খুনং 
সত্তমী ভিক্খুস্মিং, ভিক্খুম্হি ভিক্কখু 


সেতু, বাহু, বন্ধ, সাধু, এত, ভানু, বাহু, হেতু, কেতু, পসু প্রভৃতি শব্দের রূপ ভিক্খু শব্দের মত। 


২০২৪ 


মাধ্যমিক পালি ১১৩ 


উকারান্ত পুংলিঙ্গ শব্দ 
স্যন্ভু 
একবচন বহুবচন 
দুতিষা সযম্ভ সমম্ভ্‌, সযম্ভুবো 
ততিযা সযম্ভুনা সযম্ভৃহি, সযম্ভূভি 
পঞ্চমী সযস্ফুম্মা, সযম্হুম্হা সযম্ভুহি, সযম্ভুভি 
ছট্‌ঠী সযম্ভ্স্স সযম্ভুনো সযম্ভুনং 
সত্তমী সযম্ভুম্মিং, সযম্দুম্‌হি সবন্ডূসু 
ও কারান্ত পুংলিঙ্গ শব্দ 
গো (গরু) 
একবচন বহুবচন 
পঠমা গো গাবো, গবো 
চতুৰ্থী গবস্স, গাবস্স গবং, গোনং, গুন্রং 
পঞ্চমী গবা, গাবা, গবস্মা গোহি, গোভি, গবেহি, গবেভি 
ছট্ঠী গবস্স, গাবস্স গবং, গোনং, গুন্নং 
সত্তমী গবে, গবম্মিং গাবস্মিং গবেসু, গাবেসু, গোসু 
আলাপনং গো গবো, গাবো 
পুংলিঙ্ঞা অন্ত, মন্ত, ভাগান্ত শব্দোভুত শব্দ 
-ভগবান) 
একবচন বহুবচন 
পঠমা ভগবা ভগবস্তো, ভগবস্তা 
দুতিযা ভগবন্ত, ভগবং ভগবস্তো, ভগবস্তে 
ততিযা ভগবতা, ভগবন্তেন ভগবস্তেহি, ভগবস্তেভি 
চতুর্থী ভগবতো, ভগবস্তস্স ভগবতং, ভগবস্তনং 
পঞ্চমী ভগবতা, ভগবস্তস্মা, ভগবস্তমহা ভগবস্তেহি, ভগবন্তেভি 
ছট্ঠী ভগবতো, ভগবন্তস্স ভগবতং, ভগবস্তানং 


ফর্মা-১৫, পালি-৯ম-১০ম 


১১৪ 


সত্তমী ভগবতি, ভগবস্তে ভগবস্তেসু 
আলাপনং ভগবা ভগবস্তেসু, ভগবস্তা 
খা-কারান্ত শন্দোদ্ভূত পুংলিজা শব্দ 
পিতৃ (পিত) 

একবচন বহুবচন 
পঠমা পিতা পিতা, পিতরো 
পঞ্চমী পিতরা, পিতুনা পিতুহি, পিতৃতি 
ছ্ট্ঠী পিতৃ, পিতুনো, পিতৃসৃস পিতুনং, পিতুননং, পিতরানং 
সত্তমী পিতরি পিতৃসু, পিতরেসু 

ব্যঞ্জনান্ত পুংলিঙ্গ শব্দ 
অতী (নিজ) 

একবচন বহুবচন 
পঠমা অন্তা অন্তানো 
দুতিযা অন্তানং, অন্তং অন্তানো 
ততিযা অন্তনা, অত্তেন অন্তেহি, অন্তেভি 
চতুৰ্থী অন্তনো অন্তানং 
পঞ্চমী অন্তনা অত্তেহি, অত্তেভি 
ছ্‌ট্ঠী অন্তনো অন্তানং 
সত্তমী অন্তনি অন্তনেসু 
আলাপনং অন্তা অন্তানো 


অন্ধা, যুবা, সন্ধা প্রভৃতি শব্দের রূপ সত্তা শব্দের মত। 


২০২১ 


২০২৪ 


মাধ্যমিক পালি ১১৫ 


আ-কারান্ত ইথিলিঙ্গ শব্দের বিভক্তির রূপ 
একবচন বহুবচন 
পঠমা আ আয, আযো 
দুতিযা অং আ, আযো 
ততিযা আয হি,ভি 
চতুথী আয নং 
পঞ্চমী আয হি,ভি 
ছটঠী আয নং 
সত্তমী আয, আযং সু 
আলাপনং এ আ, আযো 
আ-কারান্ত ইথিলিঙ্গ শব্দের রূপ 
(বালিকা) 
একবচন বহুবচন 
পঠমা দারিকা দারিকা, দারিকাযো 
দুতিযা দারিকং দারিকা, দারিকাযো 
ততিযা দারিকায দারিকাহি, দারিকাভি 
চতুখী দারিকায দারিকানং 
পঞ্চমী দারিকায দারিকাহি, দারিকাভি 
ছটঠী দারিকা দারিকানং 
সত্তমী দারিকায, দারিকাযং দারিকাসু 
আলাপনং দারিকে দারিকা, দারিকাযো 
কঞ্ঞ্া, ভরিযা, লতা, দেবতা, তণ্হা, পূজা, লজ্জা, ইচ্ছা, চন্দিমা, নিদ্দা, বাত্তা, চিন্তা, পাদুকা প্রভৃতি শব্দের 
রূপ দারিকা শব্দের অনুরূপ ৷ 
ই-কারান্ত ইথিলিঙ্গ শব্দ 
রতি (রাত্রি) 
একবচন বহুবচন 
পঞ্চমী রত্তিযা, রত্যা রত্তীহি রত্তীভি 
আলাপনং রত্তি রত্তি, রত্তিযো 


ঈ-কারান্ত ইথিলিজা শব্দ 
একবচন বহুবচন 
নদী নদী, নদিযো 
নদিং নদী, নদিযো 
নদিযা নদীহি, নদীভি 
নদিযা নদীনং 
নদিযা নদীহি, নদীভি 
নদিযা নদীনং 
নদিযা, নদিযং নদীনসুং 
নদী নদী, নদীযো 

দাসী, ভাগিনা, নারী, দেবী, সখী, পঠবী, ভিক্খুনী প্রভৃতি শব্দের বুপ নদী শব্দের অনুরূপ । 
উ-কারান্ত ইিলিক্ঞা শব্দ 
ধেনু (গাতী) 
একবচন বহুবচন 
ধেনু ধেনু, ধেনুযো 
ধেনুং ধেনু, ধেনুযো 
ধেনুযা ধেনুহি, ধেনুভি 
ধেনুযা ধেনুনং 
ধেনুযা ধেনৃহি, ধেনুভি 
ধেনুযা ধেনুনং 
ধেনুযা, ধেনুয়ং ধেনুসু 
ধেনু ধেনু, ধেনুযো 
ধাতু রজ্জু, যাগহু, সসৃসু উসু (তীর) প্রভৃতি শব্দের রূপ ধেনু শব্দের মত। 
উ-কারান্ত ইথিলিঙ্গা শব্দ 
বধূ (পুত্ৰবধু) 

একবচন বহুবচন 
বধু বধু, বধূযো 
ব্ধুং বধু, বধূযো 
বধুযা বধূহি, বধুভি 
বধুযা 


পঠমা 
দুতিযা 
ততিযা 
চতুখী 


বধূনং 


মাধ্যমিক পালি 


২০২১ 


২০২১ 


১১৭ 


১১৮ 


আলাপনং 


দধি, সখি (উরু), অট্ঠি (অস্থি) অক্খি (চক্ষু) সপ্পি (ঘৃত) প্রভৃতি 


মাধ্যমিক পালি 


বাবিস্নিং, বারিমৃহি বারীসু 
বারি বারী, বারীন 
শব্দের রূপ বারি শব্দের মত। 

উ-কারান্ত নপংসুক লিঙ্ঞা শব্দ 

একবচন বহুবচন 

মধু মধু, মধুনি 

মধুং মধু, মধুনি 

মধুনা মধূহি, মধুভি 

মধুনো, মধুস্স মধুনং 

মধুনা, সধথুস্মা মধুমূহা মধুহি, মধূভি 

মধুনো, মধুসৃস মধূনং 

মধুস্মিং, মধুমৃহি মধুসু 

মধু মধু, মধুনি 

অম্বু, ধনু, বত্তৃ (বস্তু) বু (গল্প) আযু, অস্সু (শু) দারু (কাঠ) প্রভৃতি শব্দের রূপ মধু শব্দের মত। 

অসভাগান্ত নপুংসক লিঙ্গ শব্দ 

একবচন বহুবচন 

মনো, মনং মনা, মনানি 

মনো, মনং মনানি 

মনেন, মনসা মনেহি, মনেভি 

মনস্স, মনসো মানানং 

মনস্স, মনসে মনানং 

মনে, মনস্মিং মনমৃহি মনেসু 

মন মনা, মনানি 


চেত, তপ, রজ, সীর, নভ, যস প্রভৃতি শব্দের রুপ মন শব্দের মত। 


২০২১ 


২০২১ 


১১৯ 


উসভাগান্ত পনুংসক লিঙ্গ শব্দ 
আযু (জীবন) 
একবচন বহুবচন 
আযু, আয়ুং আযু, আযুনি 
আযুং আযু, আযুনি 
আযুনা, আযুনা আযুহি, আযুভি 
আযুস্স, আযুনো আযুনং 
আযুস্স, আযনো আযুনং 
আয়ুস্মিং, আযুমূহি আযুসু 
আযু, 
নপুংসক লিঙ্গ-দধি 
একবচন বহুবচন 
দধি দধী, দধীনি 
দিধং দধী, দধীনি 
দধিনা দধীহি, দধীভি 
দধিস্স, দধিনো দধীনং 
দধিসৃস, দধিনো দধীনং 
দধিস্মিং দধীসু 
দধি দধী, দধীনি 
ফল শব্দ 
ফলং ফলানি, ফলা 
ফলং ফলানি, ফলে 
ফলেন ফলেহি, ফলেভি 
ফলস্স, ফলায ফলানং 
ফলস্মা, ফলা ফলেহি, ফলেভি 
ফলসস ফলানং 
ফলস্মিং, ফলমৃহি ফলেসু 
ফল ফলানি 
পুপফ-শব্দ 

পুপফং পুপ্‌ফানি 
পুপফং পুপ্‌ফানি 


8৬৯৮ ররর 


ও 


ই ৰায় 


মাধ্যমিক পালি 


পুপ্‌ফং পুপ্‌ফেহি, পুপ্‌ফেভি 
পুপ্‌ফ পুপ্‌ফকানি ৷ 
নপুংসক লিঙ্গ-অম্বু 
একবচন বহুবচন 
অম্বু অস্কু, অম্বুনি 
অমবুং অমবু, অমবুনি 
অমবুনা অম্বৃহি, অস্ভুভি 
অমবুস্স অমবৃনং 
অম্বুস্স অম্বূনং 
অম্ৰুস্মিং অম্বূসু 
অমবু অম্বু, অমবুনি 
সর্বনাম শব্দের রূপ 
অমৃহ-অহং (আমি) 
একবচন বহুবচন 
মং অমৃহে, নো 
মযা, মে অমৃহেহি, অমৃহেভি 
মম, মমং, মযহং, মে অমৃহাকং, নো 
মযা, মে অমৃহেহি, অমৃহেভি 
মম, মমং, মযহং, ম অমৃহাকং, নো 
মযি অমৃহেসু 
তুমৃহ (তুমি) 
একবচন বহুবচন 
তৃং, তবং তুমূহে, তৃম্হাকং 
তৃং, তবং, তবুং তুমৃহে, ভো 
তৃষা, তে, তযা তুমৃহেহি, তুমৃহেভি 
তথা, তৃষা, তে তুমৃহেহি, তৃমৃহেভি 


২০২৪ 


মাধ্যমিক পালি 


ফর্মা-১৬, পালি-৯ম-১০ম 


তব, তুযহং, তুমহং, তে তুমৃহাকং, তুমহং 
তথি, তৃষি তুম্হেসু 
সো-সে (পুলিঙ্গ) 

একবচন বহুবচন 
সো তে 
তং, নং তে 
তেন, নেন তেহি, তেভি 
তস্স, নস্স, তাসৃস তেসং, তেসানং 
তসৃস, নসস, তাসৃস তেসং, তেসানং 
তস্মিং, তমৃহি তেসু 

সা-সে (ইখিলিঙ্গ) 
একবচন বহুবচন 
সা তা, তাযো 
তং তা, তাযো 
তায, তস্সা তাহি, তাভি 
তায, এস্সা তাসং 
তায, তস্সা তাহি, তাভি 
তায, তসৃসা তাসং 
তায, তাযং, তস্সং তাসু 

ইম (পুংলিঙ্গ) ইযা 
একবচন বহুবচন 
অযং ইমে 
ইমং ইমে 
ইমিনা, অনেন ইমেহি, এহি 
ইমস্স, অস্স ইমেনং, এসং, এসানং 
ইমস্মা, ইমহা, অস্মা ইমেহি, এহি 
ইমস্স, ইস্স ইস্মেং, এসং, এসানং 
ইমস্মং, ইমৃমহি, অস্মিং ইমেসু, এসু 

ইম হেথিলিঙ্গ) 

একবচন বহুবচন 
ইমং ইমাং, ইমাযো 


১২১ 


মাধ্যমিক পালি 


ইমায ইমাহি 
ইমায, ইমিস্সা, এমসা ইমামং, আসং, 
ইমায ইমাহি, ইমাভি 


ইমায, ইমিস্সা, অস্সা, ইমিস্সায = 
ইমিসৃসা, ইমিস্সং, অস্সং 


এত = এস = এটি পিক) 
একবচন বহুবচন 
এসো, এস এতে 
এতং, এনং এতে 
এতেন এতেহি, এতেভি 
এতস্স এতেসং এতেসানং 
এতস্মমা, এতমৃহা এতেহি, এতেভি 
এতস্স এতেসং, এতেসং, এতেসানং 
এতস্মিং এতমৃহি এতেসু 

এস (ইখিলিঙ্গ) 

একবচন বহুবচন 
এসা এতা, এতাযো 
এতং এতা, এতাযো 
এতায এতাহি, এতাভি 
এতায, এতিস্স, এতিস্সায এতাসং, এতাসানং 
এতায এতাহি, এতাভি 
এতায, এতিস্স এতিস্সায় তি এতাসানং 


এতাযং, এতস্সং, এতিস্সং 


য (কে, যা) পুৰল) 


একবচন 

যো ০ 

যং যে 

যেন যেহি, যেভি 
যসস যেসং, যেসানং 
যস্মা, যমৃহা যেহি 

যসস যেনং, যেসানং 


২০২১ 


২০২১ 


১২৩ 


LEILA 


একায 

একস্সা, একস্সা, একায 
একাং 

একিস্সা, একস্সা, একায 
একেস্সং, একাস্সং 


আদর্শ অনুবাদ 


মাধ্যমিক পালি 


একাসং, একাসানং 
একাহি 

একাস, একাসানং 
একাসং, একাসু। 


নিজেই নিজের প্রভু-অস্তাহি অত্তানো নাথো। বুদ্ধ মানুষের শাস্তা-বুদ্ধো মনুস্সানং সখা । শীলবানেরা সকলের 
দ্বারা পূজিত হয়- সীলবা পুরিসা সব্বথ পুঁজিতো। সে আমার কন্যা- সো মম কঞ্ঞা। এক স্ত্রীলোকের 
দ্বারা-একায ইথিযা। কোন পুকুরে এক কচ্ছপ বাস করত- একস্মিং সরে একো কচ্ছপো পটিবসতি। বালকেরা 
নৌকা করে নদী পার হচ্ছে-দারকা নবায নদীং তরস্তি | তিনি রাতে কথা বলেন না- সো রত্তিং ন বদতি। 


রাম রাতে চিঠি লেখে-রামো রক্তিং পণ্রং লিখতি। তারা বারাণসীতে যাচ্ছে-তে বারাণসীয়ং গচ্ছন্তি । সে নদী 
হতে জলপান করছে- সো নদীযা উদকং পিবতি। বালিকা লবন দিয়ে মাছ রেঁধেছিল-দারিকা লোলেন মচ্চং 
পচি ৷ সে মৃগীর গর্ভে জন্মেছিল- সো মিগযোনিযং নিব্বত্তি। সে রঞ্জুদ্বারা গরু বেধিছিল- সো রজ্জুযা ধেনুং বনিধ। 
বধু চিঠি লিখছে-বধু পণনং লিখতি। পাকা ফলগুলো-পক্কানি ফলানি। ভাল পুস্তকগুলো হতে-উত্তমেহি 
পোথকেহি। আমার বন্ধুর জন্য- মম সথিনো, বন্ধ হতে-সখিনা। বানরগুলো-কপিযো। শত্রু হতে-অরিমহা, 


আপের দ্বারা-অহিনা। 


২০২১ 


২০২৪ 


মাধ্যমিক পালি ১২৫ 


অনুশীলনী 


ক. ঠিক উত্তরের পাশে টিক (৮) চিহ্ন দাও : 
১। ‘নর’ শব্দের পঞ্চমীর এক বচন কোনটি? 
ক. নরানং খ. নরস্মিং 
গ. নরেন ঘ. নরেসু 
২। মুনিনো- কোন বিভক্তির একবচন ? 
ক. দ্বিতীয়া খ. তৃতীয়া 
গ. চতুর্থী ঘ. পঞ্চমী 
৩। ‘গো শব্দের গোসু' কোন বিভক্তি? 
ক. ৪থী খ. «মী 
গ. ৬ষ্টী ঘু এমী 
৪। সত্তমীর বহুবচনে 'কঞ্ঞা' শব্দের রূপ কোনটি? 
ক. কঞ্ঞানং খ. কঞ্ঞাসু 
গ. কঞ্ঞাহি ঘ. কঞ্ঞেসু 
৫। '“তুমূৃহেভি' কোন বিভক্তির কৌন বচন? 
ক. ৬ষ্ঠীর বহুবচন খ. €মীর বহুবচন 
গ.  ৭মীর বহুবচন ঘ. ৪র্থীর বহুবচন 
খ. নিয়ের প্রশ্নগুলোর উত্তর দাও : 
১. শব্দ বিভক্তি কাকে বলে? উহা কয় ভাগে বিভক্ত ও কি কি? 
২. ‘বিভক্তি’ শব্দের অর্থ কি? প্রত্যেক বিভক্তির নাম লেখ ৷ 
৩. পালিতে বিভক্তির আকৃতিগুলো লেখ। 
8. নিচের শব্দরুপগুলো লেখ ঃ 


লোক, চন্দ, কবি, পতি, পসু, সাধু, মঘবা, সথু, দারিকা, নদী, পঠরী, যাগু, বন, অমৃহ, তুমূহ, সো, ইস, এস । 
গ. পালিতে অনুবাদ কর : 


সে রাজার পুত্র । বিশ্বিসার একজন বুদ্ধিমান রাজা । অশোক খ্যাতিমান রাজা । মেয়েটি মালা গাথছে। তারা 
বুদ্ধের পূজা করছে। বালকটি পালি পড়ছে । আমগুলো ভূমিতে পড়ছে। নদীতে মাছ আছে। তিনি পারমী পূর্ণ 
করেছেন ৷ পৃথিবীতে অনেক পাখি আছে। সে দান দিচ্ছে। নদীর জল পরিষ্কার শত্রুরা পরাজিত হয়েছিল 


দশম অধ্যায় 


খাতুরুপ 


পালি ভাষায় বর্তমান, অতীত ও ভবিষ্যত এ তিনটি কাল বিদ্যমান। বর্তমান কাল তিনভাগে বিভক্তঃ যথা- 
বত্তমানা, পঞ্চমী ও সত্তমী। অতীত কালও তিনভাগে বিভক্ত । যথা- পরোক্খা, হীযত্তনী, অজ্জতনী এবং 
ভবিস্সন্তি ও কালাতিপত্তি দুটি ভবিষ্যৎ কালের ক্রিয়া । 


বত্তমানা 
পরস্সপদ (কর্তৃবাচ্য) 
পঠমপুরিসো মজ্ঝিমপুরিসো উত্তমপুরিসো 
একবচন তি সি মি 
বহুবচন অস্তি থ ম 
অন্তনোপদ (কৰ্মবাচ্য) 
একবচন তে সে এ 
বহুবচন অন্তে ব্‌হে ম্হে 
পঞ্চমী (অনুজ্ঞ) 
পরস্সপদ 
একবচন তু হি, অ মি 
বহুবচন অন্ত থ ম 
অত্তনোপদ 
একবচন তং সৃসু এ 
বহুবচন অন্তং ব্‌হো আম্সে 
সত্তমী (বিধিলিজ্গ) 
পরস্সপদ 
একবচন এয্য এয্যাসি এয্যামি 


বহুবচন এয্যুং এয্যাথ এয্যাম 


২০২৪ 


২০২১ 


মাধ্যমিক পালি 


একবচন 


একবচন 


একবচন 


সত্তমী-অত্তনোপদ 

এয্য এযো 

এযং এয্যংহো 
পরোক্খা 
পরস্সপদ 

অ ই 

উ ইথ 
অত্তনোপদ 

ইথ ইথ 

রে, ইরে ইংহো 

হীযত্তনী 

পরস্সপদ 

আ ও,আ 

উ,উং থ 
আত্তনোপদ 

থ সে 

থুং বহং 
অজ্জতনী 
পরস্সপদ 

হই, ই 

ইংসু, উং ইখ 
অত্তনোপদ 

আ সে 

উ বৃহং 

ভবিসৃসস্তি (ভবিষ্যতকাল) 
পরস্পদ 

পঠমপুরিসো মজ্ঝিমপুরিসো 

ইস্সতি ইস্সি 

ইসৃসন্তি ইসৃসথ 


উত্তম পুরিসো 


এযং 


১২৭ 


মাধ্যমিক পালি 


ইস্সং 
ইস্সামৃহসে 


১২৮ 
অত্তনোপদ 
একবচন ইস্সতে ইস্সসে 
বহুবচন ইসৃসন্তে ইস্সবহে 
কালাতিপত্তি 
পরস্সপদ 
একবচন ইস্‌সা ইস্সে 
বহুবচন ইস্সংসু ইস্‌সেথ 
অত্তনোপদ 
একবচন ইস্সথ ইস্সে 
বহুবচন ইস্সসিংসু ইস্সব্‌হে 
ধাতুসমূহের বিভাগ 
পালি ব্যাকরণে ধাতুসমূহকে সাতভাগে ভাগ করা হয়েছে। যথা- ১. ভূদাদি ২. রুধাদি ৩. দিবাদি ৪. স্বাদি ৫. 
কিযাদি ৬. তনাদি ৭. চুরাদি। 
তুরুপ সাধন 
ভূ বাদিগণীয় ধাতু 
ভু=ভব (হওয়া) 
বত্তমানা-পরস্সপদ 
একবচন ভবতি ভবসি 
বহুবচন ভব্তি ভবথ 
বত্তমানা- অত্তনোপদ 
একবচন ভবতে ভবসে 
বহুবচন ভবস্তে ভব্বহে 
পঞ্চমী-প্রস্সপদ 
একবচন ভবতু ভব, ভবাহি 
বহুবচন ভবন্তু ভবথ 
পঞ্চমী-অত্তনোপদ 
একবচন ভবতং ভসসু 


ভবে 
ভবামসে 


২০২৪ 


মাধ্যমিক পালি ১২৯ 


সত্তমী-পরস্সপদ 
একবচন তবে, ভবেয্য তবে, ভবেয্যামি তবে, ভবেয্যামি 
বহুবচন ভবেষ্যুং ভবেয্যাথ ভবেয্যাম 
সত্তমী-অত্তনোপদ 
একবচন ভবেথ ভবেথো ভবেষ্যং 
বহুবচন ভবেযং ভবেয্যৰ্‌ ভবেয্যামৃহে 
অজ্জতনী (অতীতকাল্‌) পরসৃসপদ 
একবচন ভবি, অভবি ভবি, অভবো, অভবি ভবিং, অভবিং 
বহুবচন ভবিংসু, অভবিংসু অবিখ, অভবিখ ভবিমৃহা, অভবিমৃহা 
অত্তনোপদ 
একবচন অভবা অভবসে অভবং 
বহুবচন অভুব অভবব্হং অভবিম্হে 
ভবিসৃসন্তি (ভবিষ্যতকাল) পরস্সপদ 
একবচন ভবিস্সতি ভবিস্সসি ভবিস্সামি 
ভবিস্সন্তি (ভবিষ্যতকাল) পরস্পদ 
একবচন তবিস্সতি তবিস্সসি ভবিস্সমি 
বহুবচন ভবিস্সন্তি ভসিস্সথ ভবিস্সাম 
ভবিসৃসন্তি-অন্তনোপদ 
একবচন ভবিস্সতে ভবিস্সসে ভবিস্সং 
পরোক্খা-পরস্সপদ 
একবচন বজ্ধুব বভুবে ববে 
বহুবচন বভুবু বভূবিখ বভূবিম্হ 
পরোক্খা-অত্তনোপদ 
একবচন বভুবিথ বভুবিথ বভূবি 
বহুবচন বভুবিরে বভুবিবৃহো বভুবিমৃহে 


ফৰ্মা-১৭, পালি-৯ম-১০ম 


১৩০ 


হীষত্তনী-পরস্সপদ 
অভবো অভবো 
অভবু অভবথ 
হীযত্তনী-অতনোপদ 
অভবথ অভবসে 
অভবথং ভববহং 
কালাতিপত্তি-পরসৃসপদ 
অভবিস্সা অভবিস্সে 
অভবিস্সংসু অভবিস্সথ 
কালাতিপত্তি- 
অভবিস্সথ অভবিস্সসে 
অভবিস্সংসু অভবিস্সবৃহে 
Vগম্‌ = যাওয়া 
-প্রস্স্পদ 
গচ্ছতি গচ্ছসি 
গচ্ছস্তি গচ্ছথ 
পঞ্চমী-পরসৃসপদ 
গচ্ছতু গচ্ছ, গচ্ছাহি 
গচ্ছন্ত গচ্ছথ 
সতমী-পরস্সপদ 
গচ্ছেয়্য গচ্ছেয্যাসি 
গচ্ছেয়্যুং গচ্ছেয্যাথ 
অজ্জতনী-পরসৃসপদ 
গচ্ছি, অগচ্ছি গচ্ছি, অগচ্ছি 
গচ্ছিংসু গচ্ছিখ 
ভবিসৃসন্তি-পরসৃসপদ 
গচ্ছিস্সতি গচ্ছিস্সসি 
গমিস্সতি গমিস্সমি 
গচ্ছিস্সস্তি গচ্ছিস্সথ 


মাধ্যমিক পালি 


২০২১ 


২০২১ 


মাধ্যমিক পালি ১৩১ 


জি (জয় করা) 

বত্তমানা-পরস্সপদ 
একবচন জযতি জযসি জযামি 
বহুবচন জযস্তি জযথ জযাম 

পঞ্চমী-পরস্সপদ 
একবচন জযতু জযহি, জয জযামি 
বহুবচন জযন্ত জযথ, জেথ জযসি 
সত্তমী-পরস্সপদ 

একবচন জেয্য জেয্যাসি জেয্যামি 
বহুবচন জেয্যুং জেয্যাথ জেয্যাম 

অজ্জতনী-পরস্সপদ 
একবচন অজধি অজধি অজযিং 
বহুবচন অজযিংসু অজযিথ অজযিমৃহা 

-পরস্সপদ 

একবচন জধিস্সতি জধিস্সসি জধিস্সামি 
বহুবচন জধিস্সথ জধিস্সাম 

V পচ = রান্না করা 

বত্তমানা 
একবচন পচতি পচসি পচামি 
বহুবচন পচন্তি পচথ পচাম 
পঞ্চমী 
একবচন পচতু পচাহি পচামি 
বহুবচন পচন্ত পচথ পচাম 
সতমী 
একবচন পচেষ পচেয্যাসি পচেয্যামি 
বহুবচন পচেঘ্যুং পচেষ্যাথ পচেঘ্যাম 
অজ্জতনী 

একবচন পচি পচি পচিং 


বহুবচন পচিংসু পচিথ পচিমৃহা 


১৩২ 


ভবিসৃসন্তি 
পচিস্সতি পচিস্সসি 
এ বুধাদিগণীয় ধাতু 
বুধ (সংযত করা) বত্তমানা 
বুন্ধতি বুম্ধসি 
বুন্ধন্তি বুন্ধথ 
পঞ্চমী 
বুদ্তু বুনধথ 
স্তমী 
বুন্ধেয্য বুন্ধেয্যাসি 
রুন্ধেয্যুং বুন্ধেয্যাথ 
অজ্জতনী 
বুন্ধি, অরুন্ধি রুনধি, অনুনধি 
বুন্ধিংসু, অনুন্ধিংসু বুন্ধি, অনুন্ধিথ 
ভস্সিতি 
বুনিধস্সস্তি বুম্ধিস্সথ 
"৬ মুছ (মুক্ত করা) বত্তমানা 
মুঞ্চতি মুগ্চসি 
মুঞ্চন্তি মুঞ্চথ 
পঞ্চমী 
মুঞ্চত মুথ্চাহি 
মুগ্ষজু মুঞ্চথ 


মাধ্যমিক পালি 


২০২১ 


২০২৪ 


মাধ্যমিক পালি 


একবচন 


একবচন 


একবচন 


একবচন 


সত্তমী 
মুগ্চেয্য মুঞ্চেয্যাসি 
মুঞ্চেয্যুং মুঞ্চেয্যাথ 
অজ্জতনী 
মুঞ্চি মুঞ্চি 
মুঞ্ষিংসু মুঞ্চিথ 
ভবিসৃসতি 
মুঞ্চিস্সতি মুঞ্চিস্সসি 
মঞ্চিসূসস্তি মুঞ্চিস্সথ 
দিবাদিগণীয় ধাতু 
V দিসৃ-/ পস (দেখা) পত্তমানা 
পঠমপুরিসো মজঝিম পুরিসো 
পস্সতি পস্সসি 
পস্সস্তি পস্সথ 
পঞ্চমী 
পস্সতু পস্সাহি 
পস্সস্ত পস্সথ 
সত্তমী 
পস্সেয্য পস্সয্যাসি 
পস্সেয্যুং পস্সিয্যাথ 
অজ্জতনী 
পস্সি পস্সি 
পস্সিংসু পস্সিথি 
ভবিসৃসস্তি 
পস্সসস্তি পস্সিসথ 


১৩৩ 


১৩৪ 


একবচন 


একবচন 


মাধ্যমিক পালি 


/দিব্‌ (খেলা করা) 
পঠমপুরিসো মজ্বিমপুরিসো উত্তমপুরিসো 
দিব্বতি দিববসি 
দিব্বস্তি দিব্বথ 
পঞ্চমী 
দিব্বতু দিববহি 
দিবন্ত দিববথ 
সত্তমী 
দিবেবেয্য দিব্বেয্যাসি দিব্বেয্যামি 
দিবেবয্যুং দিব্বেষ্যাথ দিবেবয্যাম 
অজ্জতনী 
'দিবিব দিবিব 
দিব্বিংসু দিবিব্খ 
ভবিস্সতি 
স্বাদিগণীয় ধাতু 
এসু (শুনা) 
বত্তমানা 
সুণতি সুণসি 
সুণস্তি সুণথ 
পঞ্চমী 
সুণতু সুণাহি 
সুণজু সুণাথ 
সত্তমী 
সুণেষ্য সুণ্যেয্যাসি সুশেয্যামি 
সুণেয্যুং সুণেয্যাথ 


২০২১ 


২০২১ 


মাধ্যমিক পালি 


একবচন 


সুণিংসু 


১৩৫ 


১৩৬ 


পঞ্চমী 
চিনোত চিন, চিনোহি 
চিনোত্তু চিনোথ 
সত্তমী 
চিনেয্য চিনেষ্যাসি 
চিনেষ্যুং চিনেয্যাথ 
অজ্জতনী 
চিনি চিনি 
চিনিংসু চিনিথ 
ভবিসৃসত্তি 
চিনিস্সতি চিনিস্সসি 
চিনিস্সন্তি চিনিস্সথ 
কিযাদিগণীয় ধাতু কি (ক্রয় করা) 
বত্তমানা 
পঠম পুরিসো মজ্ঝিম পুরিসো 
কিণতি কিণাসি 
কিণস্তি কিণাথ 
পঞ্চমী 
কিণাতু কিণাহি 
কিণন্তু কিণথ 
সভমী 
কিণেয্য কিণেষ্যাসি 
কিণেয্যুং কিণেয্যাথ 
অজ্জতনী 
কিণি কিণি 
কিণিংসু কিণিথ 
ভবিসৃসন্তি 
কিণিস্সতি কিণিস্সাসি 
কিণিস্সস্তি কিণিস্সথ 


মাধ্যমিক পালি 


২০২১ 


মাধ্যমিক পালি ১৩৭ 


/ঞা জানা) 
একবচন জানাতি জানাসি জানামি 
বহুবচন জানস্তি জানাথ জানাম 
পঞ্চমী 
একবচন জানাতু জানাহি জানামি 
বহুবচন জানজ্তু জানাথ জানাম 
সত্তমী 
একবচন জানেয্য জানেষ্যাসি জানেয্যামি 
বহুবচন জানেব্যুং জানেষ্যাথ জানেব্যাম 
অজ্জতনী 
একবচন জানি জানি জানিং 
বহুবচন জানিংসু জানিথ জানিম্হা 
ভবিসৃসত্তি 
একবচন জানিস্সতি জানিস্সসি জানিস্সামি 
বহুবচন জানিসৃসস্তি জানিস্সথ জানিস্সাম 
জি (জয় জরা) 
বত্তমানা 
পঠম পুরিসো মজ্বিমপুরিসো উত্তম পুরিসো 
একবচন জিনাতি জিনাসি জিনামি 
বহুবচন জিনস্তি জিনাথ জিনাম 
পঞ্চমী 
একবচন জিনাত জিনাহি জিনামি 
বহুবচন জিনন্ত জিনাথ জিনাম 
সত্তমী 
একবচন জিনেয্য জিনেয্যাসি জিনেয্যামি 
বহুবচন জিনেয্যুং জিনেয্যাথ জিনেয্যাম 


ফর্মা-১৮, পালি-৯ম-১০ম 


১৩৮ 


একবচন 


একবচন 


একবচন 


একবচন 


মাধ্যমিক পালি 


অজ্জতনী 
জিনি জিনি জিনিং 
জিনিংসু জিনিথ জিনিমৃহা 
ভবিসৃসন্তি 
জিনিস্সতি জিনিস্সসি জিনিস্সামি 
জিনিস্সন্তি জিনিস্সথ জিনিস্সাম 
স্বদিগণীয় ধাতু-মি (নিক্ষেপ করা) 
বত্তামানা 
মিনোতি মিনোসি মিনোমি 
মিনোস্তি মিনোথ মিনোম 
পঞ্চমী 
মিনোতু মিনোহি মিনোমি 
মিনোস্তু মিনোথ মিনোম 
সত্তমী 
মিনেয্য মিনেয্যাসি মিনেয্যামি 
মিনেয্যুং মিনেয্যাথ মিনেয্যাম 
অজ্জতনী 
মিনি মিনি মিনিং 
মিনিংসু মিনিথ মিনিমৃহা 
ভবিসৃসন্তি 
মিনিস্সতি মিনিস্সসি মিনিস্সামি 
মিনিস্সস্তি মিনিস্সথ মিনিস্সাম 
কিযাদিগণীয় ধাতু-/থু (প্রশংসা করা) 
বন্তমানা 
পঠমপুরিসো মজ্ঝিমপুরিসো উত্তমপুরিসো 
থুনাতি থুনাসি থুনামি 
থুনাস্তি থুনাথ থুনাম 


২০২১ 


২০২১ 


মাধ্যমিক পালি 


পঞ্চমী 
থুনাতৃ থুনাহি 
থুনন্তু থুনাথ 
সত্তমী 
থুনেয্য থুনেয্যাসি 
থুনেয্যুং থুনোয্যাথ 
অজ্জতনী 
থুনি থুনি 
থুনিংসু থুনিথ 
ভবিস্সতি 
থুনিস্সতি থুনিসৃসসি 
থুনিস্সস্তি থুনিসৃসথ 
তনাদীগণীয় ধাতু মন্‌ (মনন করা) 
বত্তমানা 
মনোতি মনোসি 
মনোস্তি মনোথ 
পঞ্চমী 
মনোতু মনোহি 
মনোত্তু মনোথ 
সত্তমী 
মনেয্য মনোয্যাসি 
মনেব্যুং মনেয্যাথ 
অজ্জতনী 
মনি মনি 
মনিংসু মনিথ 
ভবিসৃসন্তি 
মনিস্সতি মনিস্সসি 
মনিসৃসন্তি মনিস্সখ 


১৩৯ 


১৪০ 


তনাদিগনীয় ধাতু 
/কর্‌ কেরা) 
বত্তমানা 
করোতি করোসি 
করোস্তি করোথ 
পঞ্চমী 
করোতু করোহি, কর 
করোস্তু করোথ 
সত্তমী 
করেয্য করেয্যাসি 
করেয্যুং করেয্যাথ 
অজ্জতনী 
করি করি 
করিংসু করিখ 
ভস্সিতি 
করিস্সতি করিস্সসি 
V সক্ধ (সমৰ্থ হওয়া) 
বত্তমানা 
সক্কোতি সক্কোসি 
সক্বোস্তি সক্কোথ 
পঞ্চমী 
সন্কোতু সক্ষোহি 
সন্তু সক্কোথ 
সত্তমী 
সকেষ্য সকেয্যাসি 
সকেষ্যুং সকেয্যাথ 


মাধ্যমিক পালি 


২০২১ 


২০২৪ 


মাধ্যমিক পালি 


অজ্জতনী 
সন্ধি সক্কি 
সন্ধিংসু সঙ্কিথ 
ভবিসৃসতি 
সক্কিসূসতি সক্কিস্‌সসি 
সন্ধিসূসত্তি সন্ধিসৃসথ 
তন্‌ (বিস্তার করা) 
বত্তমানা 
তনোতি তনোসি 
তনোস্তি তনোথ 
পঞ্চমী 
তনোতু তনোহি 
তনোন্তু তনোথ 
সত্তমী 
তনেয্য তনেয্যাসি 
তনেষ্যুং তন্য্যোথ 
অজ্জতনী 
তনি তনি 
তনিংসু তনিখ 
ভবিসৃসতি 
তনিস্সতি তনিস্সসি 
তনিসৃসন্তি তনিস্সথ 
ধাতুরুপ 
চুরাদিগণীয় ধাতু চিন্ত (চিন্তা করা) 
বত্তমানা 
চিন্তেতি চিন্তেসি 
চিন্তেস্তি চিন্তেথ 


উত্তম পুরিসো 


১৪১ 


১৪২ 


চিন্তযিস্সত্তি 


মাধ্যমিক পালি 


অথবা 

চিন্তযসি চিন্তযাসি 

চিন্তযথ চিন্তযাম 
পঞ্চমী 

চিন্তেহি চিন্তেমি 

চিন্তেথ চিন্তেম 
অথবা 

চিন্তেযাহি চিন্তেযামি 

চিন্তেযাথ চিন্তেযাম 
সত্তমী 

মজ্ঝিম পুরিসো উত্তমপুরিসো 

চিন্তেষ্যাসি চিন্তেষ্যামি 

চিন্তেয্যাথ চিন্তেয্যাম 
অথবা 

চিন্তেযেয্যাসি চিন্তেষ্যামি 

চিন্তেযেয্যাথ চিন্তেয্যম 

অজ্জতনী 

চিন্তেসি চিন্তেসিং 

চিন্তেসিথ চিন্তেসিম্হা 
অথবা 

চিন্তযি চিন্তযিং 

চিন্তযিথ চিন্তযিমৃহা 

ভবিস্সতি 

চিন্তেস্সসি চিন্তেস্সামি 

চিন্তেস্সথ চিন্তেস্সাম 
অথবা 

চিন্তযিস্সসি চিন্তযিস্সামি 

চিন্তযিস্সথ চিন্তথিস্সাম 


চুরাদিগণীয় ধাতু / পূজ্‌ (পূজা করা) 
বত্তমানা 


পুজেতি 
পূজে্তি 


পূজেসি পূজেমি 
পূজেথ পূজেম 


২০২৪ 


২০২১ 


মাধ্যমিক পালি 


অথবা 
পূজযতি পূজযসি 
পূজযন্তি পূজযথ 
পঞ্চমী 
পূজতু পূজেহি 
পূজেন্তু পূজেথ 
অথবা 
পূজযতু পূজযহি 
পূজযন্ত পূজযাথ 
সত্তমী 
পুজেয্য পুজেয্যাসি 
পূজেয্যং পূজেয্যাথ 
অথবা 
পুজেয্য পূজযেয্যাসি 
পূজেয্যুং পূজযেয্যাথ 
অজ্জতনী 
পঠম পুরিসো মজ্ঝিম পুরিসো 
পূজেসি পূজেসি 
পূজেসুং পূজেথ 
অথবা 
পূজযি পূজযি 
পূজযিংসু পূজযিথ 
ভবিসৃসতি 
পূজেস্সতি পূজেস্সসি 
পূজেস্সন্তি পূজেস্সথ 
অথবা 
পূজধিস্সতি পূজধিস্সসি 
পূজযিস্সন্তি পূজযিস্সথ 
চ্রাদিগণীয় ধাতু এ/ পূৰ্ব (পূর্ণ করা) 
বত্তমানা 
পঠম পুরিসো মজ্ঝিম পুরিসো 
পুরোতি পূরোসি 
পূরোন্তি পূরেথ 


১৪৩ 


১৪৪ 


একবচন 


মাধ্যমিক পালি 


২০২৪ 


মাধ্যমিক পালি ১৪৫ 


অথবা 

একবচন চোরঘতি চোরযসি চোরযামি 

বহুবচন চোরযস্তি চোরযথ চোরযাম 
পঞ্চমী 

একবচন চোরতু চোরহি চোরমি 

বহুবচন চোর চোরথ চোরেম 
অথবা 

একবচন চোরযতু চোরযাহি চোরযাসি 

বহুবচন চোরযন্তু চোরযাথ চোরযাম 
সত্তমী 

একবচন চোরেয্য চোরেয্যাসি চোরেষ্যামি 

বহুবচন চোরেয্যুং চোরেয্যাথ চোরেয্যাম 
অথবা 

একবচন চোরযেষ্য চোরযেয্যাসি চোরেযেযামি 

বহুবচন চোৱরযেয্যুং চোরযেয্যাথ চোরযেয্যাম 

অজ্জতনী 

একবচন চোরেসি চোরেসি চোরেসিং 

বহুবচন চোরেয্যুং চোরেসিথ চোরেসিম্হা 
অথবা 

একবচন চোরযি চোরযি চোরযিং 

বহুবচন চোরযিংসু চোরযিথ চোরযিমৃহা 

ভবিস্সতি 

একবচন চোরেস্সতি চোরেস্সসি চোরেসস্সামি 
অথবা 

একবচন চোরযিসসূতি চোরযিস্সসি চোরযিস্সামি 


ফর্মা-১৯, পালি-৯ম-১০ম 


১৪৬ মাধ্যমিক পালি 


কয়েকটি তুবাদিগণীয় ধাতু 

জীব (জীবন ধারণ করা), জীবতি, /কস্‌ (কর্ষণ), কসতি,/চজ্‌ (ত্যাগ করা), চজতি (ত্যাগ করা), বুদ্‌ (রোদন) 
রোদতি, যা যোচনা করা) যাচতি, ইস্‌ (ইচ্ছা), ইচ্ছতি,/সহ (সহ্য) সহতি,ঠা (দীড়ান) ভিট্ঠতি, ২/যা (যাওয়া), 
যাতি। 

কয়েকটি ধাদিগণীয় ধাতু 


ছিদ (ছেদন করা), ছিন্দতি, ভুজ (ভোজন করা), ভুর্জতি V যুজ (সংযোজন) যুঞ্জতি, হিস (হিংসা করা), 
হিংসতি। 


কয়েকটি গবাদিগণীয় ধাতু 

V/ তুস্‌ (তুষ্ট), তস্সতি, ফুস্‌ (পাৰ্থ) ফুস্সতি, গা (গান করা) গাযতি ৰা (ধ্যান) ঝাযতি, '/ভী (ভয়) ভযতি। 
কয়েকটি বিয়্াদিগনীয় খাত 

খ'মু (বন্ধন) মুনাতি, ৬ প্রশংসা), থুনাতি, '/ধু (নাড়া) ধুনতি। 

বটল 

মন্‌ মেন করা) মনোতি, '/ সন্‌ (দান করা) সনোতি। 

কয়েকটি চুরাদিগণীয় ধাতু 


‘এ কথ্‌ (কথা বলা) কথেতি, কথায়তি,/চিন্ত (চিন্তা করা) চিন্তেতি, চিন্তয়তি, */পুর্‌ (পূর্ণ করা) পূরেতি, পূরযতি, 
'গণ্‌ (গণনা) গণোতি, গণয়তি, "পূজ্‌ (পুজা করা) পুজেতি, পুজযতি, /রচ্‌ (রচনা করা) রচেতি, রচযতি। 
অনুশীলনী 


ক. ঠিক উত্তরে টিক ( ) চিহ্ন দাও : 
১। বর্তমান কা ক্রিয়া নিষ্পন্ন হলে ধাতুর উত্তর কোন বিভক্তি হয়? 


ক. বত্তমানা খ. পঞ্চমী 

গ. অজ্ঞতনী ঘ. ববিস্সৃত্তি 
২। তি, অস্তি কোন কালের বিভক্তি? 

ক. সত্তমী খ. পঞ্চমী 


গ. অজ্জতনী ঘ. বত্তমানা 


২০২১ 


২০২৪ 


পালি ১৪৭ 


৩। তু ধাতুর বত্তমানার প্রথম পুরুষের একবচন কোনটি? 


ক. ভবসি খ, ভবতি 
গ. ভবসি ঘ. ভবত 


৪। “৬ লত্‌ ধাতুর অজ্জতনী বিভক্তির প্রথম পুৰুস একবচন কোনটি? 


ক. লঙিং খ. লতি 
গ. লভি ঘ. লভিংসু 


৫। অব্দি ধাতুর সত্তমী বিভক্তির মধ্যম পুরুষের বহুবচন কোনটি? 
ক. বদেব্য খ. বদেয্যুং 
গ. বদেয্যাথ ঘ. বদেষ্যাসি 


একাদশ অধ্যায় 


কারক ও বিভক্তি 
কারক 


করোতি কিরিযং নিপ্ফাদেতী”তি কারকং। যা ক্রিয়ার কার্য সম্পন্ন করতে সাহায্য করে তাকে কারক বলে। 
কারক ছয় প্রকার । যথা-কত্তী (কর্তা), কম্ম (কর্ম), করণ, সম্পদান (সম্প্ৰদান), অপাদান এবং ওকাস 
(অধিকরণ)। 


১। কতা কারক (কর্তৃকারক) 8 যো করোতি সো কত্তা। যে ক্রিয়া সম্পাদন করে সে-ই কর্তা । যথা- মাতা পুত্তং 
পঠযতি-মা পুত্রকে পড়াচ্ছে। এখানে মাতা কৰ্তৃকারক ৷ 


২। কম্মকারক (কর্মকারক) £ যং করোতি তং কম্ম। কর্তার ক্রিযার দ্বারা যা হয় তা কর্মকারক। অর্থাৎ যা 
দেখে, করে বা শুনে তাই কর্মকারক। যথা- সো ভত্তং ভুঞ্জতি-সে ভাত খায়। এখানে ভত্তং কম্মকারক। 


৩। করণকারক 8 যেন বা কযিরতে তং করণং। যা ছারা কর্তার ক্রিয়া নিষ্পন্ন হয় বা সম্পন্ন হয় তাকে করণ 
কারক বলে ৷ যথা- দারকো হথেন কম্মং করোতি-বালকটি হাত দ্বারা কাজ করে । এখানে হখেন করণকারক ৷ 


৪ সম্পাদান কারক £ যস্স দাতুকামো রেচিতে বা ধারষতে বা তং সম্পদানং। কর্তা যাকে দান করতে ইচ্ছা 
করে তাকে সম্প্ৰদান কারক বলে। যথা-ভিক্খুস্স অন্নং দেহি। ভিক্ষুকে অন্নদান কর। এখানে ভিক্খুস্‌স 
সম্প্ৰদান কারক। 


৫ । অপাদান কারক ঃ যস্মা দপেতি ভযং আদত্তে বা তদাপাদানং। যা হতে দূরে গমন, ভীতি গৃহীত হয় তাকে 
অপাদান কারক বলে । যথা-রুক্থস্মা ফলং পততি-বৃক্ষ হতে ফল পড়ছে। এখানে বুক্থস্মা অপাদান কারক । 


৬। অধিকরণ কারক ঃ যো ধারো তং ওকাসং। যা ক্রিয়ার আধার তার নাম ওকাস বা অধিকরণ কারক । যথা- 
আকাসে বিহগা বিচরস্তি-পাখিরা আকাশে বিচরণ করে । এখানে আকাসে অধিকরণ কারক। 


আদর্শ অনুবাদ 


রামো গচ্ছতি-রাম যাচ্ছে । রামো সমণং চীবরং দদাতি-রাম শ্রমণকে চীবর দান করছে। 
রামো পাদের গচ্ছতি-রাম পা দিয়ে গমন করছে। 


২০২১ 


২০২৪ 


মাধ্যমিক পালি ১৪৯ 


গামা অন্তরধাষতি চোরা-চোরগুলো গ্রাম হতে অন্তৰ্ধান করছে। 
সীহো বনে বসতি-সিংহ বনে বাস করে। 
দারকো চন্দং পস্সতি-বালক চন্দ্ৰ দেখছে। 


অনুশীলনী 
রচনামূলক : 


১। কারক কয় প্রকার ও কি কি? কোন কারকে কোন বিভক্তি হয় তা উদাহরণ সহযোগে দেখাও ৷ প্রত্যেক 
কারকে একটি করে উদাহরণ দাও। 


২। অপাদান কারক দিয়ে পাঁচটি বাক্য রচনা কর । করণ কারকের কয়েকটি উদাহরণ দাও । 
৩। উদাহরণ সহযোগে সম্পাদান কারক ও অধিকরণ কারকের মধ্যে পার্থক্য দেখাও । 
পালিতে অনুবাদ কর : 


গাছে অনেক ফুল আছে। গাছ হতে আমগুলো পড়ছে। বনে বাঘ বাস করে। পিতা ছেলেকে পড়াচ্ছেন। সে 
ভিক্ষুদের চীবর দান করছে। ভিক্ষুকে অন্ন দাও । রাম কলম দ্বারা লিখছে। আনন্দ বাড়ি যাচ্ছে। সে বিদ্যালয় 
হতে আসছে। 


১৫০ মাধ্যমিক পালি 


বিভক্তি প্রকরণ 
বিভক্তি 


যা দ্বারা কারক সম্পর্কে ধারণা জন্মে তাকে বিভক্তি বলে। বিভক্তি দ্বারা কারকের পার্থক্য নির্ণয় করা যায়। 
বিভক্তি সাত প্রকার । যথা-পঠমা (প্রথমা), দুতিযা (দ্বিতীয়া), ততিযা (তৃতীয়া), চতুখী (চতুর্থী), পঞ্চমী, ছট্ঠী 
(ষষ্ঠী), সত্তমী (সপ্তমী) । 


পঠমা বিভক্তি 
১। লিঙ্গখে পঠমা $ লিঙ্গাৰ্থে শব্দের উত্তর প্রথমা বিভক্তি হয়। যথাঃ বুদ্ধ, ফলং ৷ 
২। কত্তরি চ ঃ কর্তৃকারকে প্রথমা বিভক্তি হয়। যথা ঃ দারকো রোদতি- বালকটি কীদছে। সকুণা 
কুজ্‌পত্তি-পাখিরা কুজন করছে। 
৩। করণ কম্মে 8 কর্মবাচ্যে প্রথমা বিভক্তি হয়। যথা- বুদ্ধেন দেসিত ধম্মো-বুদ্ধ কৰ্তৃক দেশিত ধর্ম । 


৪ নামাদিষোগে ঃ নাম প্ৰভৃতি অব্যয়যোগে প্রথমা বিভক্তি হয়। যথা- বারাণসিযং ব্ৰহ্মদত্তো নামে একো রাজা 
অহোসি- বারাণসীতে ব্ৰহ্মদত্ত নামে এক রাজা ছিলেন। 


৫ । আলাপনে পঠমা ৪ সম্বোধনে প্রথমা বিভক্তি হয়। যথা £- ভো পুরিসো- ওহে মানব । 


দুতিযা বিভক্তি 
১। কম্মাতি দুতিয়া £ কৰ্মকারকে দ্বিতীয়া বিভক্তি হয়। যথা ৪ ভিক্খু ধম্মং দেসেতি- ভিক্ষু ধৰ্মদেশনা করছেন। 
সিসু দুদ্ধং বিপতি- শিশু দুধ পান করছে। 


২। কালদ্ধানং অচন্তসংযোগে $ কাল বা স্থানের সংযোগে দ্বিতীয়া বিভক্তি হয়। যথা- থোরো মাসং ঝাযতি- 
স্থবির মাসব্যাপী ধ্যান করছে। সরদং রমণীযা নদী-শরঘকালে নদী রমণীয় থাকে । যোজনং দীর্ঘ সালবনং- 
একযোজন দীর্ঘ শালবন । 


৩। গতি-বুদ্ধি-ভূজ-পঠ-হর-কর-সযাদীনং কারিতে বা $ গতিবোধাত্নক ও, ভুজ, পঠ, হর, কর, সয প্রভৃতি 
পুত্রকে বিদ্যালয়ে পাঠায় । উপাসিকা ভিক্থুং ভত্তং ভোজাযতি-উপাসিকা তিক্ষুকে ভোজন করাচ্ছেন । ব্যাগঘো 
সারসং গলথিং হারযতি-ব্যাগ্র সারসের সাহায্যে গলার অস্থি বের করাচ্ছে। সো পুরিসং গামং গমযতি- সে 
লোকটিকে গ্রামে পাঠাচ্ছে। বেজ্জো গিলানো পরিসং সেয্যং সযাপযতি-চিকিৎসক রোগীকে শয্যায় শয়ন 
করাচ্ছেন। 


২০২৪ 


২০২১ 


মাধ্যমিক পালি ১৫১ 


কম্মপ্মবচনীয় যুত্তে $ কর্ম প্রবচনীয় শব্দের প্রয়োগে দ্বিতীয়া বিভক্তি হয়। যথা- অনু, পতি, পরি, অভি এ কয়টি 
উপসর্গ যখন লক্ষণ, বিচ্ছা (ব্যস্তি), ইখম্ভুত (এ রকমভাব) ভাগ, সহ ও হীন অর্থে প্রযুক্ত হয় তখন তাদিগকে 
কর্মপ্রবচনীয় বলে । তাছাড়া ধী ইত্যাদি নিপাতযোগেও দ্বিতীয়া বিভক্তি হয়। যথা- 


পব্বতং অনু বহতি বাযু- পর্বতের দিকে বায়ু প্রবাহিত হচ্ছে। গেহং অনু বিজ্জতে সুরিয- সূর্য গৃহের পর গৃহ 
আলোকিত করছে। সাধু দেবদত্ত মাতরং পতি- দেবদত্ত মাতার প্রতি সদয় । দীনং পতি সদযো ভব - দরিদ্রের 
প্ৰতি সদয় হও। মগৃগং অভিতো রুকখো-রাস্তার দু ধারে বৃক্ষ আছে। কপণং ধি-কৃপণকে ধিক । ধি ব্ৰাহ্মণং 
হস্তারং-ব্রান্মণ হত্যাকারীকে ধিক। 


৫ । কচি দুতিযা ছট্ঠীনং অথে ঃ ষষ্ঠী বিভক্তির অর্থে কখনো কখনো শব্দের উত্তর দ্বিতীয়া বিভক্তি হয়। যথা- 
তং খো পন ভগবস্তং এবং কল্যানো কীন্তি সন্দো অবেভাগৃগতে- সেই ভগবানের এ রকম সুফল উথিত হয়েছে । 


৬। কিরিষা বিস্সেনাতি ঃ ক্রিয়া বিশেষণে দ্বিতীয়া বিভক্তি হয়। যথা- দারিকা মধুরং হসতি-বালিকা মধুর হাসি 
হাসছে। 


৭। অব্যয যোগে চ ঃ অন্তরা, অন্তো, তীরো, অভিতো, পরিতো ইত্যাদি অব্যয় যোগে দ্বিতীয়া বিভক্তি হয়। যথা- 
অন্তরা চ নালন্দং অন্তরা চ রাজদেহং- নালন্দা রাজগৃহের মধ্যবর্তী । অস্তো নগরং কোরাহং উপজ্জি-নগরের মধ্যে 
কোলাহল উৎপন্ন হয়েছিল। রাজা অভীতো নগরং খন্ধাবারং ঠপেসি-রাজা নগরের সন্নিকটে শিবির সংস্থাপন 
করলেন ৷ পচ্চমিত্তো তীরে রজ্জং নিব্বত্তি-শব্রু রাজ্যের বাইরে গেছে। 


৮ ততিযা সত্তমীঞ্চ ঃ তৃতীয়া ও সপ্তমীর অর্থে কখনও কখনও দ্বিতীয়া বিভক্তি হয়। যথা- ধম্মং বিনা সুখং 
নথি-ধর্ম বিনা সুখ সেই। একং সমযং ভগবা সাবখিযং বিহরতি জেতবনে-একদা ভগবান শ্রাবস্তীর জেতবনে 
বাস করছিলেন ৷ সো মং নালপিস্সতি- সে আমার সাথে কথা বলে না। 


ততিষা বিভক্তি 


১। করণে ততিযা ৪ করণ কারকে তৃতীয়া বিভক্তি হয়। যথা- সো পদসা গচ্ছতি- সে পায়ে হাটছে। উন্দুরো 
দন্তেহি বং ছিন্দি-'ইদুর দাত দিয়ে কাপড় কাটছে। কস্সকো কুদ্দালেন ভূমিং খণতি-কৃষক কোদাল দ্বারা মাটি 
খনন করছে। 


২। কত্তরি চ $ কর্ম ও ভাববাচ্যে কর্তৃকারকে তৃতীয়া বিভক্তি হয়। যথা- রাবণো রামেন হতো- রাম কর্তৃক 
রাবণ নিহত হয়েছে। স্বাকখাতো ভগবতো ধম্মো-ভগবান কর্তৃক ধর্ম সুন্দররূপে ব্যাখ্যাত হয়েছে। ব্যাগ্ঘেন হত 
মিগ-ব্যাগ্র কর্তৃক হত হরিণ। ইমিনা অগৃগিনা পচিতং মংসং-এ অগ্নিদ্ধারা মাংস পাক করা হয়েছে। 


১৫২ মাধ্যমিক পালি 


৩। সহাদি যোগে চ 8 সহ, সনিধং, অলং কিং, বিনা প্রভৃতিযোগে তৃতীয়া বিভক্তি হয়। যথা- পিতা পুত্তেন সহ 
গচ্ছতি-পিতা পুত্রসহ গমন করছে । অলং চিকিচ্ছায-চিকিৎসার প্রয়োজন সেই। কিং মে জটাহি- আমার জটার 
কি দরকার, ধম্মেন বিনা গতি নথি-ধৰ্ম বিনা গতি নেই । রামো লক্খণেন সনিধং বনং গচ্ছি-রাম লক্ষণের সাথে 
বনে গিয়েছিল। 


৪। হেতৃথে চ $ হেতু অর্থে এবং হেতু শব্দযোগে তৃতীয়া বিভক্তি হয়। যথা- সো দুক্খেন রোদতি-সে দুঃখের 
কারণে কাদে। কেন হেতুনা বিবাদতি-ঝগড়া করছো কেন? মাণবো আত্তনো কম্মেন জযতি-মানুষ নিজের 
কর্মের দ্বারাই জন্মগ্রহণ করে। 


৫ । যেনঙ্ঞা বিকারো ৪ শরীরের যে অংগ বিকারপ্রস্থ সে অংগবাচক শব্দের উত্তর তৃতীয়া বিভক্তি হয়। যথা- 
পাদেন খজ্জো-এক পা খোঁড়া । সো অক্থিনা কাণৌ-তার এক চোখ কানা । সোতেন বধিরো-কানে শোনে না। 


৬। বিস্সেনে চ ৪ বিশেষণার্থে শব্দের উত্তর তৃতীয়া বিভক্তি হয়। যথা- গোত্তেন গোতম- গোত্রের দ্বারা 
গৌতম । জাতিযা খতিযো-জন্ের দ্বারা ক্ষত্রিয় । 


৭। সত্তম্যথে চ 8 সত্তমী বিভক্তির অর্থেও তৃতীয়া বিভক্তি হয়। যথা- তেন সমযেন ভগবা উরুবেলাসং 
বিহরতি। সে সময়ে ভগবান উরুবেলায় বাস করছিলেন। এত্তকেন সমযেন আগচ্ছি-এ সময়ের মধ্যেই 
আসবে। 


চতুদ্বী বিভক্তি 


১। সম্পাদনে চ 8 সম্প্ৰদান কারকে চতুর্থী বিভক্তি হয়। যথা- সো ভিকুখুস্‌স চীরবং দদাতি-সে তিক্ষুকে চীবর 
দান করছে। ব্ৰাহ্মণসৃস ধনং দেহি- ব্ৰাহ্মণকে ধন বিতরণ কর। ইসিনো অন্্ং চ পানং চ দেহি- খাষিগণকে 
অনুপানয়ি দাও । 


২। আরোচনাথে ঃ জ্ঞাপনার্থ শব্দযোগে চতুর্থী বিভক্তি হয়। যথা- সো বর্লঞ্ঞো তং পবত্তিং আরোচেসি-সে 
রাজাকে এ সংবাদ জানাল ৷ আমন্তযামি ভো ভিক্খু-হে ভিক্ষুগণ, আমি আপনাদের আহ্বান করছি। 


৩। নিমিত্তথে ৪ নিমিত্ত বা জন্য বোঝালে চতুর্থী বিভক্তি হয়। যথা- দেবমনুস্সায় হিতায ধম্মং দেসেতু 
দেবমনুষ্যের হিতের জন্য ধর্মদেশনা করুন ৷ ভিক্খু পিন্ডায রচতি-ভিক্ষু ভিক্ষার জন্য বিচরন করছেন । কুণ্ডলায় 
সুবগ্রংকুডল তৈরির জন্য স্বর্ণ ৷ 


৪ । তুমথে ঃ তুং প্ৰত্যয়ান্ত, কিয়া উহ্য থাকলে উহার কর্মে অথবা তুং অর্থে শব্দের উত্তর চতুর্থী বিভক্তি হয়। 
যথা- সো ফলানং উত্যানং যাতি-সে ফলের জন্য বাগানে যায়। সো পঠনখায বিজ্জালযং গচ্ছতি-সে পড়ার জন্য 
বিদ্যালয়ে যায় । অহং বুদ্ধং দস্সনখায আগচ্ছিং- আমি বুদ্ধকে দেখার জন্য এসেছি। 


৫ । অলমণে $ অলং শব্দটি সকক্ষ অথবা নিম্প্রয়োজন অর্থবোধক শব্দযোগে চতুর্থী বিভক্তি হয়। যথা- অলং 
মলো মলস্স- একজন মল অন্য মলের সমকক্ষ ৷ অলং বীরো বীরায-একজন বীর অন্য বীরের সকক্ষ ৷ অলং 
মে রজ্জং-আমার রাজ্যের প্রয়োজন নেই। 


২০২৪ 


মাধ্যমিক পালি ১৫৩ 


৬। গত্যথে কম্মানি ৪ গতিবোধাত্মক ধাতৃকর্মে চতুর্থী বিভক্তি হয়। যথা- অপ্পো সগ্গং গচ্ছতি-অল্পলোক 
স্বৰ্গে যায়। 


৭। নমোযোগাদিস্বানি চঃ নমো, সোথি, সুগত ইত্যাদি সম্মানসূচক শব্দের প্রয়োগে চতুর্থী বিভক্তি হয়। যথা- 
নমো তস্স ভগবতো-ভগবানের উদ্দেশ্যে নমস্কার। সোথি তে ভগিনী-ভগ্নি, তোমার শান্তি হোক। স্বাগতং 
তে-তোমায় স্বাগতম | 


৭। মঞ্ঞানদরপৃপাণিনী ঃ অনাদর বা অবজ্ঞা বোঝালে মঞ্ঞ ধাতু যোগে অবজ্ঞার্থে প্রযুক্ত অপ্রাণী বাচক কর্মে 
চতুর্থী বিভক্তি হয়। যথা- অহং জীবিতং তিণায ন মঞ্ঞ্সমি- আমি জীবনকে তৃণতুল্য জ্ঞান করি না। কট্ঠস্স 
তৃবং মঞ্তে-তোমাকে আমি কাষ্ঠের ন্যায় মনে করি। 


৯। আসিংসষে ঃ যাকে আশীর্বাদ করা হয তার সম্প্ৰদান সংজ্ঞা অর্থাৎ চতুর্থী বিভক্তি হয়। যথা- সুখং ভবতো 
হোতু-তুমি সুখী হও ৷ 


পঞ্চমী বিভক্তি 


১। অপাদানে পঞ্চমী $ অপাদান কারকে পঞ্চমী বিভক্তি হয়। যথা- বুরখস্মা ফলং পততি-বৃক্ষ হতে ফল 
পড়ছে। পাপচিত্তং নিবারযে-পাপ হতে চিত্তকে নিবারিত করবে। নগরা নিগ্গতো রাজা-রাজা নগর হতে 
নিঘ্ক্রান্ত হয়েছেন। 


২। ধাতুনামানং উপসগৃগযোগে $ কতকগুলো ধাতু ও বিশেষ্যপদের সাথে কতকগুলো উপসর্গ যুক্ত হলে পঞ্চমী 
বিভক্তি হয়। যথা- 


হিমবন্তু পভবতি পঞ্চ মহানদিযো- হিমালয় পর্বত হতে পাঁচটি মহানদী প্রবাহিত। তমৃহা সমাধিমৃহা 
উট্ঠহিত্বা-সেই সমাধি হতে উ্থিত হয়ে ৷ বুদ্ধমহা পরাজিত অঞ্ঞতিথিয়া-তির্থিকগণ বুদ্ধ কর্তৃক পরাজিত। 


৩ হেতুথে ঃ হেতু অর্থে পঞ্চমী বিভক্তি হয়। যথা- কস্মা হেতুনা তং ইধাগতো- কিসের জন্য তুমি এখানে 
এসেছ? যস্মা তৃং ভীতুসি-যার জন্য তুমি ভীত হয়েছ। 


৪। অন্ধকাল নিম্মীণে 8 স্থান ও কালের পরিধি নির্দেশ করতে পঞ্চমী বিভক্তি হয়া। যথা- ইতো চতুসো 
যোজনেসু সঙ্কস্স নহগরং অথি-এখান হতে চারক্রোশ যোজন দূরে সাংকাশ্য নগর অবস্থিত। গামস্স 
কোসমথকে নদীং পবাহিত-গ্রাম হতে এক ক্োশ দূরে নদী প্রবাহিত। 


৫ । দিসা যোগে ঃ দিকবাচক শব্দযোগে পঞ্চমী বিভক্তি হয়। যথা- অবিঠিতো উপর-অবীচি নরকের উপরে । 
উদ্ধং পাদতলা-পায়ের তলা হতে উপরের দিকে 


৬। তা লোগে কম্মাধিকরণেসু ৪ তা প্রত্যয় শব্দের লোপ হলে কর্ম ও অধিকরণ কারকে পঞ্চমী বিভক্তি হয়। 
যথা- 


ফৰ্মা-২০, পালি-৯ম-১০ম 


১৫৪ মাধ্যমিক পালি 


সকটা ওতরি-শকট হতে অবতরণ করলেন ৷ আসনা উট্ঠহতি-আসন হতে উঠেছেন। 


৭। তুলনথে $ দুয়ের মধ্যে তুলনা বোঝালে নিকৃষ্টতাবোধক শব্দের উত্তর পঞ্চমী বিভক্তি হয়। যথা- ধমস্মা 
বিজ্জা সেয্য-ধন হতে বিদ্যা শ্রেষ্ঠ। দেবদত্তো অঙ্গুলিমালস্স দুস্সীলতরো-দেবদত্ত অঙ্ঞুলীমালের চেয়ে 
দুঃশীলপরায়ণ । 


৮। রক্খনট্ঠামিজ্ছিতং ৪ যে সমস্ত বস্তু অন্যের আক্রমণ থেকে রক্ষার প্রয়োজন হয় তার উপর পঞ্চমী বিভক্তি 
হয়। যথা- কাকে রক্খস্তি তঞ্জুলা-কাক হতে চাউল রক্ষা করে। 


ছট্ঠী বিভক্তি 


১। সামীস্মিং ছট্ঠী ৪ স্বামী বা সম্বন্ধে ষষ্ঠী বিভক্তি হয়। যথা- রঞ্ঞো সাসনং- রাজার শাসন ৷ মনুস্সানং 
আবাসো- মানুষের আবাস ৷ পুপৃফকানং গন্ধো-ফুলের গন্ধ । 


২। নিল্ধারণে চ ৪ অনেকের মধ্যে একের উৎকর্ষ বা অপকর্ধ দ্বারা পৃথক করার নাম নির্ধারণ । নির্ধারণে ষষ্ঠী 
বিভক্তি হয়। যথা- দেবানং সেট্ঠো ইন্দো-ইন্দ্র দেবতাগণের মধ্যে শ্রেষ্ঠ । নরানং চক্থুমান সেট্ঠো-মানুষের 
মধ্যে চক্ষুম্মান শ্রেষ্ঠ । মনুস্সানং খত্তিযো সুরতমো-মানুষের মধ্যে ক্ষত্ৰিয় বীৰ্যবান ৷ 


৩। অনাদরে চ $ অনাদর বা অবজ্ঞা বুঝালে অবজ্ঞাত জিনিসের উপর ষষ্ঠী বা সত্তমী বিভক্তি হয়। যথা- সো 
পুরিসস্স দণ্ডং অদাসি-রাজা লোকটি রুগ্ন হওয়া সত্বেও তাকে শাস্তি প্রদান করলেন। 


৪। ততীযা সত্তমীঞ্চ 8 তৃতীয়া ও সপ্তমীর অর্থে কখনও কখনও ষষ্ঠী বিভক্তি হয়। যথা- পুপ্ফস্স বুদ্ধং 
পৃজেতি-ফুল দ্বারা বুদ্ধকে পুজা করে । অযং দারিকা নচ্চগীতিস্স কুসলা-এ বালিকা নাচগানে দক্ষ ৷ 


৫। সামিসৃসরাধিপতি £ দাযাদ, সক্থি, পতিভূ ইত্যাদি শব্দ যোগে ষষ্ঠী বিভক্তি হয়। বিস্বিসারো কোসরস্স 
অধিপতি অহোসি-বিস্বিসার কোসল সামাজ্যের অধিপতি ছিলেন ৷ অহং ধম্মস্স দাযাদ ভবিস্সামি- আমি ধর্মের 
উত্তরাধিকার হব ৷ কো এথ অহ্থস্স সক্খি-এখানে মোকদ্দমার সাক্ষী কে? 


৬। দুতিযা পঞ্চমীঞ্চ ৪ দ্বিতীয়া ও পঞ্চমী বিভক্তির অর্থে কচিৎ ষষ্ঠী বিভক্তি হয়। যথা- সব্বে তসস্তি দণ্ডসূস- 


সকলেই শাস্তিকে ভয় করে। সবের ভাষতি মচ্ছুনো-সকলেই মৃত্যুভয়ে ভীত। রাজা অমৃহাকং জীবতিস্সা_ ] 


দাতা-রাজা আমাদের জীবনদানকারী । পাপস্স অকরণং সুখং-সুখের মধ্যে পাপ করতে নেই। 


৭। তুল্যথে চ ঃ তুল্য, সদিস, সম শব্দযোগে ও ষষ্ঠী বিভক্তি হয়। যথা- বিনযস্স সদিসো গুণ নথি- বিনয়ের 
মত গুণ নেই। 


৮। কিলমথে চ ৪ কিং যোগে, অলং যোগে ষষ্ঠী বিভক্তি হয় । যথা- তস্স অলং-তার প্রয়োজন নেই। কিং তস্স 
সুট্ঠী তার পক্ষে কি ভাল? 


২০২১ 


২০২১ 


মাধ্যমিক পালি ১৫৫ 


সতমী বিভক্তি 


১। ওকাসে সত্তমী ৪ ওকাস বা অধিকারণ কারকে সপ্তমী বিভক্তি হয়। যথা- তস্মিং সরে উদকং মন্দং-সেই 
সরোবরে জল কম। আকাসে সকুণা বিচরতি-আকাশে পাখিরা উড়ছে। ভগবা সাবথিযং বিহরতি-ভগবান 
শ্ৰাবস্তীকে বাস করছেন। 


২। কাল ভাবেসু $ কালাৰ্থে ও ভাবাৰ্থে সপ্তমী বিভক্তি হয়। যথা- সাযণ্হ সময়ে অগামিস্সামি-আমি সন্ধ্যায় 
আসব। অতীতে বারাণসিযং বহ্মদত্তে রজ্জং কারেন্তে বোধিসত্তো হখীযোনিযং নিব্বত্তি-অতীতে বারাণসীতে 
ব্ৰহ্মদত্তের রাজতৃকালে বোধিসত্ব হস্তীকূলে জন্ম গ্রহণ করেছিলেন। সুরিয উগ্‌গচ্ছন্তে অন্ধকারং 
অন্তরধাযতে-সূর্য উদিত হলে অন্ধকার দূরীভূত হয়। সুরিয উগৃগচ্ছন্তে পদুমং বিকসতি-সুর্য উদিত হলে পদ্ম 
ফুল প্রস্ফুটিত হয়। 


৩। উপধারধিক ইস্সরবচনে £ উপ এবং অধি উপসর্গ যথাক্রমে অধিক এবং ঈশৃর অর্থবাচক হলে শব্দের উত্তর 
সপ্তমী বিভক্তি হয়। 


যথা- অধিদেবেসু বুদ্ধো-দেবতা হতে বুদ্ধ শ্রেষ্ঠ । উপনিক্ক কহাপণং-নিক্ক হতে কহাপণ অধিক। 
৪। কম্ম করণে নিমিত্তখেসু সত্তমী 8 কর্ম, করণ ও নিমিথার্থে সপ্তমী বিভক্তি হয়। যথা- 


সো পত্তে চম্বতি-সে পুত্রকে চুম্বন করে । তে রাজস্মিং আভিবাদেস্তি-তারা রাজাকে অভিবাদন করছে। ব্যাগৃঘা 
নেই। 


৫। সম্পদানে চ ৪ সম্প্ৰদান অর্থে সপ্তমী বিভক্তি হয়। যথা- সঙ্গে দিননং মহাপফলং হোতি-সঙ্জে দান দিলে 
মহাফল হয়। 


৬। পঞ্চম্যথে চ $ পঞ্চমীর অৰ্থেও সত্তমী বিভক্তি হয় । যথা- 


কদলীসু গজং রক্খতি-কলাগাছ হতে হাতিকে রক্ষা করে। জেতবনে অন্তরা ধাযতি ভগবা-ভগবান জেতবন 
হতে চলে যাচ্ছে। 


৭। অনাদরে চ ঃ অনাদর বা অবজ্ঞা বুঝালে অবজ্ঞার উত্তর সপ্তমী বিভক্তি হয় । যথা- 
গোপা রোদন্তস্মিং দারকস্মিং পববজ্জি- গোপা ক্রন্দনরত বারককে প্রবজ্যা প্রদান করলেন ৷ 


৮। মন্তিতুসৃসুকেসু চ ৪ মডিতার্থে (সন্তুষ্ট) এবং উৎসুকার্থে (উৎসুক) সপ্তমী বিভক্তি হয়। যথা- এগণে 
মডিতো-জ্ঞানে সন্তুষ্ট- 


এাণে উস্সুকো- জ্ঞান উজ্জীবিত ৷ 


১৫৬ 


মাধ্যমিক পালি 
অনুশীলনী 

ঠিক উত্তরের পাশে টিক (২/) চিহ্ন দাও : 
১। “ওকাস' বলতে কোন কারককে বুঝায়? 

ক. অধিকরণ খ. কর্ম 

গ. করণ ঘ. সম্প্ৰদান 
২। দারকং চন্দং পসৃসতি-বাক্যটির মধ্যে ‘দারকং’ শব্দটি কোন বিভক্তি? 

ক. প্ৰথমা খ. দ্বিতীয়া 

গ. তৃতীয়া ঘ. চতুর্থী 
৩। অধিকরণ কারক কয় ভাগে বিভক্ত? 

ক. দু ভাগে খ. তিন ভাগে 

গ. চার ভাগে ঘ. পাচ ভাগে 
৪। ক্রিয়ার আধারকে কোন কারক বলে? 

ক. কর্ম খ. করণ 

গ. সম্প্ৰদান ঘ. অধিকরণ 
৫। সহাদিযোগে কোন বিভক্তি হয়? 

ক. প্রথমা খ. দ্বিতীয়া 

গ. তৃতীয়া ঘ. চতুর্থী 
রচনামূলক প্ৰশ্ন : 


১. কারক ও বিভক্তির মধ্যে পার্থক্য দেখাও ৷ 

২. বিভক্তি কাকে বলে? বিভক্তি কয় প্রকার ও কি কি? প্রত্যেক বিভক্তির সংজ্ঞা সহ উদাহরণ দাও । 
৩। তৃতীয়া, পঞ্চমী ও সপ্তমী বিভক্তি কিভাবে গঠিত হয় উদাহরণ সহ লেখ ৷ 

পালিতে অনুবাদ কর : 

ভারতবর্ষে অশোক নামে এক রাজা ছিলেন ৷ লক্ষ্মণ রামচন্দ্রের অনুগমন করেছিলেন ৷ সে আমার সাথে 
কথা বলে না। তার আর পুস্তকের প্রয়োজন নেই। বুদ্ধকে বন্দনা করবে । কিসের জন্য, বেঁচে থাকতে 
চাও। সঙ্ঘকে পিউদান কর। সে ভিক্ষুর জন্য বস্ত্র বয়ন করছে। কাম হতে ভয় উৎপন্ন হয়। মুনি গ্রাম 
হতে চলে গেলেন ৷ নদীর তীরে একটি আমগাছ আছে। এটি অমৃত লাভের পথ । মাতার ক্রন্দন 
সত্তেও ছেলেটি প্ৰবজ্যা গ্রহণ করল ৷ এ দেশে কোন রাজা নেই। আমাদের মধ্যে একজন ক্ষত্রিয় । 


২০২১ 


২০২৪ 


দ্বাদশ অধ্যায় 
অব্যয় 


সংজ্ঞা $ বচন, পুরুষ, কাল ইত্যাদি ভেদে অর্থাৎ কোন অবস্থাতেই যে পদের কোন ত্রাসবৃদ্ধি বা আকারের 
পরিবর্তন হয় না, তাকে অব্যয় বলে। 


অব্যয় দু’ ভাগে বিভত্ত। যথা- উপসৰ্গ ও নিপাত। 
ক. উপসগৃগ (উপসৰ্গ) 
উপেচ্ছথং সজস্তীতি উপসগ্গা । 


নামপদ বা অন্যান্য শব্দের পূর্বে বসে বা যুক্ত হয়ে যারা বিশেষ অর্থ প্রকাশ করে তাদের উপসর্গ বলে ৷ উপসর্গ 
সর্বমোট বিশটি । যথা- প, পরা, নি, নী, উ, দু, সং, বি, অব, অনু, পরি, অধি, ভি, পতি, সু, আ, তি, অপি, 
অপ, উপ। 


কোন কোন উপসর্গ ধাতুর উত্তর প্রকৃতিগত অর্থবোধে বাধা জন্মায়। কোন কোন উপসর্গ ধাতুর অর্থের অনুগমন 
করে। কোন কোন উপসৰ্গ ধাতুর অর্থ বিশেষভাবে প্রকাশ করে । যথা- 


পরি + ধাব = পরিধাবতি, প+ভা = পভাতি 
পুরা + জি = পরাজেতি, নি + গম = নিগচ্ছতি, 
অনু + সর = অনুসরতি, উ + গম = উগচ্ছতি, 
অনু + নী = অনুনযতি, অধি + কর = অধিকরোতি, 
পতি + গম = পটিগচ্ছতি, উপ + নি = উপনাযতি, 
সু = আক্খ্যাত = স্বাক্খাতো, সং + ঞা = সংজানতি, 
অভি + নী = অভিনযতি, বি + কর = বিকরোতি, 
অপ + গম = অপগচ্ছতি, আ + নী = আনযতি। 
অব + ঠা = অবতিট্ঠতি। 
খ. নিপাত 
সদিসা যে তি-লিজ্গেরসু সব্বাস্সু চ বিভত্তিসু 
বচনেসু চ সবেবসু তে নিপাতাতি কিন্তিতা। 


যারা তিন লিঙ্গে, সকল বিভক্তিতে এবং সকল বচনে একই অবস্থাতে থাকে তাদেরকে নিপাত বলে৷ নিপাত 
শব্দগুলোর কোন পরিবর্তন হয় না। নিম্নে কয়েকটি নিপাত শব্দ দেওয়া হল। 


১৫৮ মাধ্যমিক পালি 


অজ্ঞ, স্বে, হিয্যো ইদানি, তদা, যদা, কদা, সদা, সব্বাদা, রত্তিং, দিবা, চিরং, সাযং, পাতো, ইধ, তথ, কথ, 
কু, কথং, কদাচি, এবং, খিপ্পং, ধুবং, অচিরং, ধীরং, পুন, বিষ, তুনতি, অন্ধা, নুন, অপ্পেব, অপ, পি, সযং, 
মুসা, অতীব, অথ, না, ন, ইতি প্ৰভৃতি । 


সম্বন্ধীয় অব্যয়ের কয়েকটি উদাহরণ 


উপরি, পচ্ছা, পচ্ছতো, হেট্ঠা, অন্তরে, পুরতো, দুরে, দরতো, সমস্তা, সন্তকে, সমীপে, অবিদূরে, অনতিদূরে, 
বিনা, অলং, অম্ম, আবুসো, যাবতা, নো, ভদ্দ, ভদ্দে, সম্ম, সহ, সদ্দিং। 


নিত্য সম্বন্ধীয় সংযোজক অব্যয়ের কয়েকটি উদাহরণ 
যথ, তথ, যদাতদা, যেন তেন, যাবতা তাবতা, যথরিব, যস্মা অস্মা, যতো ততো । 
আবেশসৃচক অব্যয় কয়েকটি উদাহরণ 


অস্বো, সম্ম, আবুসো, আম, ভো, ভনে, মঞ্ঞে ইংরেজি ব্যাকরণে যা Adverb, 91100510017, 
Conjunction and Interjection নামে অভিহিত পালি ব্যাকরণে তাই নিপাত। 


আদর্শ অনুবাদ 

স্বাক্খাতো ভগবতা ধম্মো-ভগবানের সুব্যাখ্যাত ধর্ম। 

তস্স অলং- তার কোন প্রয়োজন নেই। 

ধম্মেন বিনা গতি নথি-ধৰ্ম বিনা গতি নেই। 

চিরং তিট্ঠতু সাসনং- শাসন চিরস্থায়ী হোক। 

যেন তেন পকারেন-যে কোন প্রকারে । 

কুলস্স সমীপে-কুলের সমীপে । 

সুরিযো উগ্গচ্ছতি-সূর্য উদিত হয়। 

সো মগ্গং বিকরোতি-সে পথ পরিবর্তন করে । 

সো আচররিযং ভাসনং অনুকরোতি-সে আচার্ষের ভাষণকে অনুকরণ করে । 
সতঞ্চ গনেধা পটিগচ্ছতি-সঘলোকের গন্ধ বাতাসের বিপরীত দিকে যায়৷ 


উপসৰ্গ ও নিপাতঘটিত বাক্যের উদাহরণ: 

উপসৰ্গ 

১ ৷ বালিকা বিপরীত দিকে যায়-দারিকা পটিগচ্ছতি। 

২। সে বালকটির পশ্চাতে দৌড়ায়-সো দারকং অনুধাবতি। 
৩ । সূৰ্য পূর্বদিকে উদিত হয়- সুরিয পুরথিমায উগৃগচ্ছতি। 
৪ | বিদ্যালয় পরিষ্কার কর- বিজ্জালয়ং পরিকরোতি। 


২০২৪ 


২০২১ 


মাধ্যমিক পালি ১৫৯ 


৫ । সে পুস্তকটি পরীক্ষা করে-সো পোথকং পরিক্খতি। 

৬। শিক্ষককে অনুসরণ কর-আচররিযং অনুগচ্ছতি। 

৭ । সে সত্যকে অস্বীকার করে-সো সচ্চং অপজানাতি। 

৮। উপাসক বুদ্ধকে পুজা করে-উপাসকো বুদ্ধং উপতিট্ঠতি। 
৯ । চোর বালিকা অপহরণ করে-চোরা দারিকং অপনযতি । 
নিপাত 

১। শাসন চিরস্থায়ী হোক- চিরং তিট্ঠতু সাসনং 

২। আজও সে মূর্খ- অজ্জাপি সো বাল। 

৩। যেমন বাপ তেমন বেটা-যদিসো পিতা তদিসো পুত্তো ৷ 

৪ । সর্বদা সত্যকথা বলবে-সব্বদা সচ্চং ভণ। 


৫ । কারণ ছাড়া কার্য নেই- হেতুনা বিনা ধম্মং নথি। 
৬। সে রোগের হেতু বিদ্যালয়ে যায়নি-সো রোগং নিস্সায় বিজ্জালয়ং ন গচ্ছি। 
৭ । সে আমাকে জাতক সম্বন্ধে বলেছিল-সো মং জাতকং আরবৃভ কথেসি ৷ 


৮। আমার পিতা ডাক্তারের কাছে যাচ্ছেন-মম পিতরো বেসজ্জো সন্তিকং গচ্ছতি। 
৯। যদি সে আসে-সচে সো আগচ্ছতি। 
১০। বিদ্যালয়টি নগরের সম্মুখে- বিজ্জালযং নগরস্স সমীপে ৷ 
অনুশীলনী 
ক. ঠিক উত্তরের পাশে টিক (৬) চিহ্ন দাও: 
১। নিপাত বাক্যের কোন কোনস্থানে বসে? 


ক. প্রার্জে খ.  শেষাংশে 
গ. মধ্যাংশে ঘ. পদের মধ্যে 
২। উপসর্গের গতি কয় ধরনের? 
ক. এক ধরনের খ. দু ধরনের 


গ. তিন ধরনের ঘ. চার ধরনের 


১৬০ মাধ্যমিক পালি 


৩। নিপাত সকল কারক ও সকল বিভক্তিতে কি রকম থাকে? 


ক. পরিবর্তিত রুপ খ. সঠিক রুপ 
গ. অপরিবর্তিত রুপ ঘ. একই রুপ 
খ. সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন : 


১. উপসৰ্গ কাকে বলে? উপসর্গ কয়টি? উদাহরণ দাও । 
২. নিপাত কাকে বলে? উদাহরণসহ ব্যাখ্যা কর। 
৩. নিম্নলিখিত নিপাতগুলো দ্বারা বাক্য রচনা কর ঃ 


ইদানি, অজ্জ, চিরং অথ, সব্বদা, উপরি, অন্তরে, সাযং, বিষ, মা, পূরতো, পন, সচে, সক্খা, যথা তথা, যদা 
তদা, যেন তেন, সম্ম, ভদ্দে, সাযং। 


২০২৪ 


ত্রয়োদশ অধ্যায় 


সমাস 


নামানং সমানো যুততখো 


দুই বা ততোধিক নামের একপদীকরণকে সমাস বলে। সমাস ছয় প্রকার । যথা- ছন্ধ, কম্মধারয, দিগু, 
তপপুরিসো, বহুব্বীহি এবং অব্ববীভাব । 


দ্বন্দ সমাস 
নামানং সমুচ্চযো ছদ্ধো 


একই বিভক্তি যুক্ত দুই বা ততোধিক পদের যে সমাস হয় তাকে ছন্দ সমাস বলে । এ সমাসে প্রত্যেক পদের 
অর্থ প্রধান থাকে। দ্বন্থ সমাসকে ব্যাসবাক্যে পরিণত করার সময় প্রত্যেক পদের শেষে ‘চ’ অব্যয়পদ যোগ 
করতে হয়। দ্বন্থ সমাস দু প্রকার । ইতরেতর দ্বন্দ্ব ও সমাহার দ্বন্দ্ব ৷ 


ইতরেতর দ্বন্থ £ এখানে সমাসবদ্ধ শব্দটি বহুবচনাস্ত হয় এবং শেষ পদ অনুযায়ী লিঙ্গ ও বিভক্তি প্রাপ্ত হয়। 
যথা- সমণো চ ব্ৰাহ্মণ চ = সমণাব্রাক্মণা 


চন্দিমো চ সুরিযো চ = চন্দিমসুরিযা | 


সমাহার দ্বন্ £ শেষের পদ যে লিঙ্গের হোক না কেন সমাসবদ্ধ হয়ে শব্দটি যদি নপুংসক লিঙ্ঞাও একবচন হয় 
তখন তাকে সমাহার দ্বন্দ্ব বলে । যথা- 


জরা চ মরণং চ = জরামরণং, হখি চ অস্সা চ = হথিস্সং। 


১। তথা দ্বন্ব পানি তুরিযযোগৃগো সেনংগ খুদ্ধকজন্তুক বিবিধ বিরুদ্ধ বিসভাগ অথাধিনফ ৷ 


প্রাণীর তুর্য, ক্ষুদ্র ক্ষুদ্র বিরুদ্ধ স্বভাব বিশিষ্ট পরস্পর বিরোধী গুণবাচক শব্দের নিত্য সমাহার দ্বন্ব হয়। যথা- 
প্রাণিবাচক- হথ চ পাদা চ = হথ পাদং, 

তুর্যবাচক-গীতং চ বাদিতং চ = গীতবাদিত,, 

কষুত্রপ্রাণিবাচক ডংসং চ মসকং চ = ডংসমসকং, 


বিরুদ্ধ স্বভাব বিশিষ্ট-অহি চ নকুরো চ = অহিনকুলং, 
ফর্মা-২১, পালি-৯ম-১০ম 


১৬২ মাধ্যমিক পালি 


পরপর বিরোধী গুণ-কুসলং চ অকুসলং চ = সুসলাকুসলং, 

সেনাবাহিনীর অংশবিশেষ-অসি চ চম্মং চ = অসিচম্মং। 

২। রুক্থ, তীণ, পসু, ধন, ধঞ্এঞাদিনঘ্চ | 

বৃক্ষ, তৃণ, পশু, বন, ধান্যবাচক শব্দের সমাহার দ্বন্ধ হয়। যথা- বৃক্ষবাচক = তালং চ তমালং চ = তালতমালং 
তৃণবাচক = কুসো  দুববা চ = কুসদুববং 

পশু বাচক = আজো চ এলকো চ = অজেলকং 

ধনাবাচক = মনি চ মুত্তা চ = মনিমুত্তং 

ধান্যবাচক = সালি চ যবং চ = সালিযবং 

কম্মধারয সমাস 

দ্বিপদে তুল্যাধিকরণে কম্মধারয ৷ 


বিশেষ্য ও বিশেষণ পদে যে সমাস হয় তাকে কর্মধারয় সমাস বলে। কৰ্মধারয় সমাসে বিশেষণ পদ সাধারণত 
আগে বসে। যথা- 


মহস্তী নদী = মহানদী ৷ 


কম্মধারয সমাস নয় প্ৰকার। যথা- ১) বিস্সেন পুব্বপদ কম্মধারয ২. বিস্সেন পরপদ কম্মধারয, ৩. বিস্সেন 
উভযপদ উভয়ধারয ৪. উপমান উত্তর পদ কম্মধারয ৫. সম্ভাবনা পুৰ্বপদ কম্মধারয, ৬. অবধারক পুববপদ 
কম্মধারয, ৭. ন-নিপাত পুব্বপদ কম্মধার, ৮. কু-নিপাত পুববপদ কম্মধারয, ৯. প-আদি পুব্বপদ কম্মধারয ৷ 


১,  বিস্সেন পুববপদ কম্মধারয। বিশেষণ পদ পূর্বে পসে ৷ যথা- মহেস্তা বীরো = মৃহাবীরো, নীলং উপপলং 
= নীলোপ্পলং। 


২।  বিস্সেণনপরপদ কম্মধারয এখানে বিশেষণ পদ পরে বসে। যথা- নরো সেট্‌ঠো = নরোনেট্ঠো 
সারিপুত্তো থেরো = সারিপুত্তথেরো। 


৩। বিস্সেন উভযপদ কম্মধারয। পূর্বপদ এবং পরপর উভয় পদই বিশেষণ হয়। 
অনেধা চ বধিরো = অন্ধবধিরো, ছিন্নং চ ভিন্নং চ = ছিন্নতিন্নং । 


৪।  উপমান উত্তরপদ কম্মধারয। এ সমাসে পূর্বপদের সাথে উত্তরপদের উপমা বা তুলনা করা হয়। 
যথা-সীহবিয নরো = নরসীহো, সাগার বিয় বিনযো = বিনয়সাগরো। 


২০২১ 


২০২৪ 


মাধ্যমিক পালি ১৬৩ 


৫। সম্ভাবনা পুবব্পদ কম্মধারয় অর্থাৎ পূর্বপদ পরপদের সম্ভাবনা বা পূর্বপদের সাথে পরপদের সম্পর্ক ব্যক্ত 


হয়ে পরিস্কারভাবে অর্থ বুঝানোর জন্য দুই পদের মধ্যে ইতি, হত্বা, সংখাতো ইত্যাদি শব্দগুলো 
ব্যবহৃত হয় । যথা- 


অনিচ্চ ইতি সঞ্ঞা = অনিচ্চসঞ্ঞা, হেতু হুত্বা পচ্চযো = হেতুপচ্চযো। 
অবধারণ্‌ পৃব্বপদকম্মধারয অর্থাৎ পূর্বপদের অর্থই প্ৰাধান্য পেয়ে থাকে । যথা- 
অবিজ্জা এবং মলং = অবিজ্জামলং, গুণ এবং ধনং = গুনধনং। 


ন-নিপাত পুববপদ কম্মধারয । এ সমাসে ন এ নিপাত পূর্বপদ হয়। স্বরবর্ণ পরে থাকলে ‘ন’ স্থানে 
‘অন’ এবং ব্যঞ্চনবর্ণ পরে থাকলে ‘ন’ স্থানে ‘অ’ হয় ৷ যা- 


ন অরিয়ো = অনরিয়ো, ন কুসলো = অকুসলো। 


কু-নিপাত পুবব্পদ কম্মধারয | এ সমাসে ‘কু’ এ নিপাত সব সময় পূর্বপদ হিসেবে ব্যবহৃত হয়। বিবরণ 
পরে থাকলে ‘কু’ এর স্থানে ‘কদ হয় এবং ব্যাঞ্জনবর্ণ পরে থাকলে ‘কু’ এর স্থলে মাঝে মাঝে ‘কা’ 
হয়। যথা- 


কু + আচারো = কদাচারো, কু + পুরিসো = কাপুরিসো। 


প-আদি পুববপদ কম্মধারায । এই সমাসে পা বা কিংবা অন্য কোন উপসর্গ যুক্ত হয়। যথা- পা + বচনং 
= পাবচনং, প + বুদ্ধো = পবুদ্ধো, অধি + সীলং = অধিসীলং। 


দ্বিগু সমাস 
সংখ্যাবাচক শব্দ পূর্বে বসে যে সমাস হয় তাকে দ্বিগু সমাস বলে। ছিগু সমাস দুই প্রকার । যথা- সমাহার ও 
অসমহার ৷ 
১। সমাহার ছিগু 


এ সমাসে অনেক বস্তু বা ব্যক্তির সমাহার বা সমষ্টি বুঝায় এবং সে সমষ্টিকে একটি বস্তু হিসেবে ব্যক্ত করে। 
এ সমাসে একবচন ও নপুংসক লিঙ্গ হয় । যথা- 


তযোলোকা = তিলোকং, তিনি রতনানি = তিরতনং, তিনি চীরবানি = তিচীবরং, পঞ্চসীলনি = পঞ্চসীলং। 
২। অসমাহার দ্বিগু 

এ সমাসে ব্যক্তি বা বস্তরসমাহার বুঝায় না। এ সমাস বহুবচন হয়। যথা- 

পঞ্চ ইন্দ্ৰিযানি = পঞ্চিন্দিযানি, তিনি সহস্সানি = তিসহস্সানি, তযোভবা = তিভবা, 


১৬৪ মাধ্যমিক পালি 


তপৃপুরিসো সমাস 
অমাদাযো পরপদোহি তপপুরিসো । 


যে সমাসে পূর্বপদ দ্বিতীয়া হতে সপ্তমী বিভক্তি যুক্ত হয় তাকে তৎপুরুষ সমাস বলে । সমাস করার পর 
পূর্বপদের বিভক্তি লোপ পায় কিন্তু পূর্বপদের বিভক্তি অনুসারেই তৎপুরুষ সমাসের নাম হয়। 


পঞ্চমী, ছট্ঠী তপপুরিসো ও সত্তমী তপ্পুরিসো। 


উদাহরণ 
১। দ্বিতীয় তৎপুরুষ (দুতিয়া তপ্পুরিসো) 
সরণজ্গাতো = সরণগতো, মিচ্ছং বাদী = মিচ্ছাবাদী। 
২। তৃতীয়া তৎপুরুষ (ততিয় তপ্পুরিসো) 
জাতিযাঅনেধা = জচ্ছান্ধো, সীলেরন সম্পন্নো = সীলসম্পন্নো। 
৩। চতুথী তৎপুবুষ চেতুঘী তপপুরিসো) 
সঙ্ঘস্স দানং = সঙ্ঘদানং, 
৪1 পঞ্চমী তৎপুরুষ (পঞ্চমী তপৃপুরিসো) 
রাজতো ভয়ং = রাজভয়ং, রুক্খস্মা পতিতো = রুক্থপতিতো ৷ 
৫। ষষ্ঠী তৎপুরুষ - ছট্ঠী তপৃপুরিসো 
বুদ্ধস্স সাসনং = বুদ্ধসাসনং 
ফলানং রসো = ফলরসো 
ধম্মস্স দাযাদো = ধম্মদাযাদো 
নদীযা তীরং = নদীতীরং 
৬। সপ্তমী তৎপুরুষ (সত্তমী তপ্পুরিসো) 
বিকালে ভোজনং = বিকালভোজনং, নরেসু উত্তমো = নরোত্তম। 
পববজাযসুখং = পব্বজাসুখং। 


অলুত্ত তপ্পুরিসো (অলুপ্ত তৎপুরুষ) কোন তৎপুরুষ সমাসে বিভক্তি লুপ্ত হয় না তাদের অলুস্ত তৎপুরষ (অলুত্ত 
তপ্পুরিসো) সমাস বলে ৷ যথা- 


পভংকরো = পভংকরো, 
অন্তেবাসিকো = অস্তেবাসিকো, 
মচ্ছনোপদং = মচ্চুনোপদং 


২০২১ 


২০২৪ 


মাধ্যমিক পালি ১৬৫ 


বহুৰীহি সমাস (বহুব্ৰীহি সমাস) 
অঞ্ঞ্পদথেসু বহুবীহি। 


সে সমাসে সমস্যমান পদ সমুহের অর্থ প্রধান রুপে না বুঝিয়ে অন্য একটি পদের অর্থ প্রধান হয় তাকে বহুব্বীহি 
বা বহুবীহি সমাস বলে ৷ বহুবীহি সমাস অন্যপদের বিশেষণ হিসেবে ব্যবহৃত হয় । যে পদের বিশেষণ হয় সে 
পদের লিঙ্গ, বচন ও বিভক্তি প্রাপ্ত হয় । উদাহরণ- 


জিতানি ইন্দ্রিযানি যেন = জিতেন্দ্রিযো (শ্ৰমণ), দসবলানি যস্স = দসবল (বুদ্ধ), 
বিজিত মারো যেন = বিজিতমারো (ভগবান), ছিন্রহথো যস্স = ছিন্নহিখো (পুরুষ); 
সীহস্স বিষ নাদ যস্স = সীহনাদং, মহস্তী বলং যস্স = মহাবরং, 


দণ্ড পাণিষ্ঞি যস্স = দণ্ডপাণি, মহস্তী পঞ্ঞা যস্স = মহাপঞ্ঞো (ভগবা), কেসেসু কেস্সে গহেতা 
পবত্তিতং যুদ্ধ = কেসাসোসি। 


অব্যধীভাব 
উপসগৃগ নিপাত পুবেবকো অব্বধীভাঁব 


যে সমাসের পূর্বে অব্যয় থাকে (উপসর্গ ও নিপাত) এবং অব্যয়ের অর্থ প্রধান থাকে তাকে অব্যয়ীভাব সমাস 
বলে। যথা- 


নগরস্স সমীপং = উপনগরং, কুলসৃস সমীপং = উপকুলং, 
রথস্স পচ্ছা = অনুরথং, ভিক্খায় অভাবো = দুবিভক্খং, 
আমিস্সস অভবো = নিরমিসং, পবব্বতস্স তীরো = তীরো পব্বতং 
পচ্চেকং গেহং = পাটিগেহং, খুদ্দকং গেহং = উপগেহং, 
মরণং পরিষস্তং = আমরণং, সমুদ্দং পরিযন্তং = আসমুদ্দং। 
অনুশীলনী 
ক. ঠিক উত্তরে পাশে টিক (৬) চিহ্ন দাও : 
১। দুই বা বহ্লপদের একপদীকরণকে কি বলে? 
ক. পদ খ. কারক 
ক্ৰিয়া 


গ. সমাস ঘ, 


১৬৬ 


মাধ্যমিক পালি 
২। ক পূর্বপদে থাকলে কোন সমাস হয়? 
ক.  অব্যয়ীভাব খ. দ্বন্দ 
গ.  কর্মধারয় ঘ. তৎপুরুষ 
নিম্নের শব্দগুলোর ব্যাসবাক্যসহ সমাস লেখ : 


জরামরণং, সুখদুকখং, মণিমুক্তং, অনধবধিরো 

মহাভযং, নরসীহো, বিকপেপা, দসসিক্খাপদং, 
চন্দসুরিযো, কদারিযং, গীতবাদিতং, দসবলানি, 
কুসলাসকৃসলং, গুণধনং, কাপুরিসো, দসসীলং, 


সুগন্ধি, চোরভযং, বুদ্ধভাসিতং, সমুদ্দতীরং, যথাকম্মং। 

রচনামুলক প্ৰশ্ন : 

১. সমাস কাকে বলে? সমাস কয় প্রকার ও কি কি? প্রত্যেক সমাসের একটি করে উদাহারণ দাও । 
২. কর্মধারয় সমাস কাকে বলে উদাহরণ দ্বারা বুঝিয়ে দাও । 

৩.  দ্বিগু ও কর্মধারয় সমাসের পার্থক্য নির্ণয় কর। 

৪. বহুবীহি ও অব্যয়ীভাব সমাসের সংজ্ঞা উলেখপূর্বক উভয়ের পার্থক্য নির্ণয় কর । 

৫. পঞ্চমী ও সপ্তমী তৎপুরুষ সমাসের সংজ্ঞাসহ উদাহরণ দাও ৷ 


২০২৪ 


২০২১ 


চতুর্দশ অধ্যায় 


ণিজন্ত ক্রিয়া 


কোন ক্রিয়া বা কাজ নিজে না করে অন্যের দ্বারা করালে তাকে গিজস্ত ক্রিয়া বলে । সাধারণত ধাতুর উত্তর অয 
অথবা আপয প্রত্যয় যোগে পিজস্ত ক্রিয়া গঠিত হয়। অয এবং আপয পরিবর্তিত হয়ে যথাক্রমে ই এবং আপ 
হয়। যথা- 


অধ প্রত্যয় যোগে 

“৬ ভুজ্‌ + অয + তি = ভূজযতি, ভোজেতি; +/ গম্‌ + অয + তি + গমযতি, গবেতি; "খপুচ্চ + অয + তি 
= পুচ্চযতি, পুচ্ছেতি । 

অপয় প্রত্যয় যোগে 


দা + আপয় + তি = দীপযতি, দাপেতি; ঠা + আপ + তি = ঠাপযতি, ঠাপেতি; "৬ ছিদ্‌ + আপয + তি 
= ছদাপযতি, ছিদাপেতি। 


উভয় প্রত্যয়যোগে 

V কৰ্‌ = কারযতি, কারেতি, কারাপযতি, কারাপেতি ৷ 

বাক্য রচনা 

ক) উপাসিকা ভিক্ষুকে ভোজন করাচ্ছে-উপাসিকা বিক্খুং ভোজযতি ৷ 

খ) শিক্ষক ছাত্রকে হাসাচ্ছেন-সিক্খকো সাবকং হাসাপেতি। 

গ) রাজা দরিদ্রকে ধন বিতরণ করাচ্ছেন-রাজা দলিদ্দস্স ধনং দাপযতি । 

ঘ) পিতা পুত্রকে বিদ্যালয়ে পঠাচ্ছেন-পিতা পুত্তং বিজ্জালযং গমযতি। 

যথঙন্ত ক্ৰিয়া 

ক্রিয়ার পৌনঃপুন্য ও অতিশয় অর্থে ধাতুকে দ্বিরাবৃত্তি করে যে ক্ৰিয়া গঠিত হয় তাকে যঙন্ত ক্রিয়া বলে। যথা- 


"ণিম্‌- গ + গম্‌ + তি = জঙ্গমতি,/ চল্‌- চ + চল্‌ + তি = চঞ্চলতি, কম্‌ - ক + কম্‌ + তি = 
চঙ্কমতি,"/জিল্‌ - জ + জল + তি = জজ্জলতি, /জন্- জন + জন্‌ + তি = জঞ্জনতি। 


বাক্য রচনা 

ক) স্থবির চংক্রমন করছেন-থেরো চঙ্কমতি । 

খ) বালকটি আঙিনায় ছুটাছুটি করছে-দারকো অজ্ঞানে চঞ্চলতি ৷ 

গ) আকাশে তারাগুলো পুনঃ পুন জ্বলছে-আকাসে নক্খত্তা জলজলতি ৷ 
ঘ) রাজা উদ্যানে ইতস্তত বিচরণ করছেন-রাজা উষ্যানে জঙ্গমতি। 


১৬৮ মাধ্যমিক পালি 


সনন্ত ক্রিয়া 
কর্তার ইচ্ছাকে বুঝাতে ধাতুর উত্তর খ, ছ, স প্রত্যয়যোগে যে ক্রিয়া গঠিত হয় তাকে সনন্ত ক্রিয়া বলে। 
নিয়মাবলি 


১। খ, ছ, স প্রত্যয় পরে থাকলে একস্বর বিশিষ্ট ধাতুর আদ্য ব্যঞ্জন বর্ণ দ্বিত্ব হয়। দ্বিত হলে পূর্ব ব্যঞ্জনবর্ণকে 
অভ্যাস বলে। 


২। অভ্যাসের দীর্ঘস্বর হয় । 
৩। বর্গের দ্বিতীয় ও চতুর্থ বর্ণ অভ্যাস হলে তদস্থানে যথাক্রমে সে বর্গের প্রথম ও তৃতীয় বর্ণ আদেশ হয় । 
৪ । অভ্যাসের ক, গ এবং হ স্থানে জ আদেশ হয়। 
৫ । অভ্যাসের ক স্থানে চ হয়। 
৬ ৷ অভ্যাসের অন্তস্থিত স্বরবর্ণ স্থানে ই আগম হয়। 
উদাহরণ 
(ক) খ প্ৰত্যয় যোগে 
V দিস্‌ + খ = দিদিক্খতি, / ভুজ্‌ + খ = ভভুক্‌থতি, "/ তিজ্ব + খ = তিতিক্থতি, V/ মুজ্‌ + খ = 
মমক্খতি। 
(খ) ঘ প্রত্যয় যোগে 
“এ দা + ছ = দিচ্ছতি, +/দিত্‌ + ছ = চিকিচ্ছতি, /ঘস্‌ + ছ = জিথিচ্ছতি, +/গুপ্‌ + ছ = জিগুচ্ছতি। 
(গ) স প্ৰত্যয় যোগে 
"/ পা + স = পিপাসতি, */ গম্‌ + স = জিগমিস্সতি, +% ঠ + স + তিট্ঠাসতি, /জ + স + জিগঙসতি। 
বাক্য রচনা 
১। ব্যাধ পাখিটিকে হত্যা করতে ইচ্ছা করে- লুব্ধকো সকুণং জিঘাসতি। 
২। সে ত্ৰিপিটক পাঠ করতে ইচ্ছা করে-সো তিপিটকং পিপটিঠসতি । 
৩। কেউ মরতে চায় না-কোচি ন মুমুস্সতি। 
৪ । তারা ধর্ম শ্রবণ করতে ইচ্ছা করে-তে ধম্মসবনং সস্সুসতি। 
ক্রিয়াবাচক বিশেষণ 


ধাতুর উত্তর, অন্ত, মান, ত, তবব, তনীয় ইত্যাদি প্রত্যয়যোগে ক্রিয়াবাচক বিশেষণ গঠিত হয়। প্ৰত্যয় যে 
বিশেষ্য পদের বিশেষণ হিসেবে ব্যবহৃত হয় সে বিশেষ্য পদের লিঙ্গ, বচন ও বিভক্তির আকৃতি প্রাপ্ত হয়। 
ক্রিয়াবাচক বিশেষণ তিন প্রকার । যথা- বর্তমান ক্রিয়াবাচক বিশেষণ, অতীত ক্রিয়াবাচক বিশেষণ ও ভবিষ্যত 
ক্রিয়াবাচক বিশেষণ । 


২০২৪ 


মাধ্যমিক পালি ১৬৯ 
ক্রিয়ার রুপ যখন একই সঙ্তো ক্রিয়া এবং বিশেষণের কাজ সম্পন্ন করে তখন তাকে ক্রিয়া বাচক বিশেষণ 
বলে। যেমন-মহ্‌ + মানো = মহীযমানো, ভূ + তবব = ভূতবৰ। 

১ । বৰ্তমান ক্রিয়াবাচক বিশেষণ 


ধাতুর সাথে অন্ত, অং, মান, আন ইত্যাদি প্রত্যয়যোগে বর্তমান ক্রিয়া বাচক বিশেষণ গঠিত হয়। যথা- অন্ত, অং 
যোগে 


পচ্‌ + অন্ত = পচন্ত, পচ্‌ + অং = পচং, গম্‌ + অন্ত = গচ্ছন্ত, গম্‌ + অং = গচ্ছং। 
মান, আন যোগে 

পচ + মান = পচমান, +/চর + মান = চরমানি, পচ + আন = পচান, /চর + আন = চরান। 
২। অতীত ক্রিয়াবাচক বিশেষণ 


অতীতকাল বোঝালে ধাতুর সাথে ত, ন, তবস্ত, তাবী ইত্যাদি প্রত্যয়যোগে অতীত ক্রিয়াবাচক বিশেষণ গঠিত 
হয়। অতীত ক্রিয়া বাচক বিশেষণ বিবিধ । যথা- জি + তব্ব = জিতবব। 


উদাহরণ 
ত, অন্ত, তাবী প্রত্যয় যোগে 


জি + ত = জিত, জি + তবন্ত = জিতবা, +/জি + তাবী = জিতাবী, "৬ গী + ত = গীতি, গী + তবস্ত 
= গীতবা, গী + তাবী = গীতাবী। 


ত, ন প্রত্যয় যোগে 

/ভিক + ত = ভিন্ন, /দা + ত = দন্ন, ৬ছিদ + ত = ছিন্ন, "/ পা + ত = পীত। 
ভবিষ্যৎ ক্রিয়াবাচক বিশেষণ 

উচিত অর্থে ধাতুর উত্তর তবব, অনীয় ইত্যাদি প্রত্যয় যুক্ত হয়ে ভবিষ্যত ক্রিয়াবাচক বিশেষণ গঠিত হয়। 
যথা- 

তবৰ প্রত্যয় যোগে 

V গম্‌ + এব = গন্তবৰ, '/ দা + তবৰ = দাতবব। 

অনীয় প্ৰত্যয়যোগে 

*/পূজ্‌ + অনীয় = পূজনীয়, "৬ পিচ্‌ + অনীয় = পচনীয়, /গম্‌ + অনীয় = গমনীয়। 
য প্রত্যয় যোগে 

V/ভুজ্‌ + য = ভোজ্জ, Vগ্‌ম+য=গন্ম, /পা+য= পেয। 

ফৰ্মা-২২, পালি-৯ম-১০ম 


১৭০ মাধ্যমিক পালি 


বাক্য রচনা 

আমি ক্রন্দনরত লোকটাকে দেখলাম- অহং রোদস্তং নরং পস্সিং। 
আমাকে বাড়ি যেতেই হবে-মযা গেহং গন্তববং। 

তোমাদের ধর্ম শ্রবণ করা উচিত-তৃমৃহেতি ধস্মং সোতব্বং। 

সে দীড়িয়েই কীদছিল-সো রোদমনা ব অট্ঠাসি। 

অসমাপিকা ক্রিয়া 


যে ক্রিয়ার দ্বারা মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশিত হয় না তাদিগকে অসমাপিকা ক্রিয়া বলে। অসমাপিকা ক্রিয়া 
দুই প্রকার । যথা-0৩7:070 এবং Infiniti৮e- এ দুটি ক্রিয়া দ্বারা মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশিত হয় না 
বলে এদের অসমাপিকা ক্রিয়া বলে । 


১। 0০00৫ ক্রিয়ার মূল অথবা প্রতিপাদিকের সাতে তা, তন, তুন, য প্রত্যয় যোগে যে ক্রিয়া গঠিত হয় 
তাকে 0900 বলে । বাংলায় ক্রিয়ার সাথে ইযে, ইংরেজিতে ক্রিয়ার সাথে 108 যোগ হয়। 000] কে 
তা প্রত্যয় বলে। যথা- পঠ + তা = পঠিতা। 


বা প্রত্যয় যোগে 

/গম্‌ + তা = গন্তা, "/ পচ্‌ + তা = পচিতবা,/ লভ্‌ + তা = লভিতা, / দা + তা = দত্বা, /কর্‌ + তা 
= কত়া,জা + তা জেতা, নি + নি + তা = নেতা। 

য প্ৰত্যয় যোগে 

/তুজ্‌ + য = ভুঞ্জেয, /চিন্তু + য = চিন্তিয ৷ 

ডান প্রত্যয় যোগে 

< কৰ্‌ + তান = কড়ান, '/ গম্‌ + তন = গন্তান,২/দা + তান = দস্তান। 

তুন প্রত্যয় যোগে 

V/ কর্‌ + তুন = কাতুন, /দা + তুন = দাতুন। 


১। Infinitive ক্রিয়ামূল অথবা প্রতিপাদিকের সাথে তবে, তুযে, তাবে, তুষং-এ চারটি প্রত্যয় যোগ করে যে 
ক্রিয়া গঠিত হয় তাকে [1716০ বলে। বাংলায় ক্রিয়ার সাথে ইয়া প্রত্যয় যুক্ত করে এবং ইংরেজিতে ক্রিয়ার 
আগে 10 যোগ হয়। Infinitive কে তৃং প্রত্যয় বলা হয়। 


তুংপ্রত্যয় যোগে 


V/ পছ + তুং = পচিতুং, / দা + তুং = দাতৃং, /গম্‌ + তুং = গনতুং, নি + তুং = নেতুং, +/ছিদ্‌ + তুং 
= ছিন্দিতৃং, / সু + তং = সোতৃং। 


খ) তাবে, তৃষে, তাষে প্রত্যয় যোগে 
দা + তাবে = দাতবে, পহ + তাবে = পহাতবে, মর + তৃষে = মরিতুষে, দিস + তাযে = দক্খিতাষে। 


২০২১ 


২০২৪ 


মাধ্যমিক পালি ১৭১ 


বাক্য রচনা 

আমি বাড়ি গিয়ে ভাত খাব- অহং গেহং গন্তা ভত্তং ভুঞ্জিস্‌সামি ৷ 

আমি প্রব্রজ্যা গহণ করতে ইচ্ছা করি- অহং পববজিতুং ইচ্ছামি ৷ 

বাড়ি এসে আমি তাকে দেখলাম- ঘরং আগন্ত্বা অহং তং পস্সিং। 

চাকরেরা ভাত খেয়ে চলে গেল- দাসা ভত্তং খাদিতা গচ্ছিংসু। 

আমি তাকে স্কুলে যেতে দেখলাম- অহং তং বিজ্জালযং গন্তুং পস্সিং। 

সে এখানে গান গাইতে আসবে- সো ইধং গীতৃং আগচ্ছিস্সতি। 

রাম বাড়ি গিয়ে কাজ করবে- রামো গেহং গন্তা কম্মং করিস্সসি। 

দুষ্ট বালকেরা বিদ্যালয়ে যেতে চায় না- বাল দারকা বিজ্জালয়ং গচ্ছিতুং ন ইচ্ছস্তি। 
অলস লোকেরা কাজ করতে ইচ্ছা করে না- অলসা কম্মং কাতুং ন ইচ্ছস্তি। 

সে বনে গিয়ে গাছ কেটে ফিরে এল- সে বনং গন্ধ রুক্খং ছিন্দিত্বা পচ্ছাগমি । 
নামধাতু 

বিশেষ্য ও বিশেষণ পদের আয, ইয, ঈয এবং আপ যুক্ত হয়ে কতকগুলো ক্রিয়াপদ গঠিত হয়। আচরণ করা, 


ইচ্ছা বা কামনা করা ইত্যাদি অর্থে নামধাতু ব্যবহৃত হয়। নামপদের উপর বিভক্তি যোগ করে এ সকল ক্রিয়াপদ 
গঠিত হয় বলে এদের নামধাতু বলে। 


উদাহরণ 

আয় প্রত্যয়যোগে- 

পববত = পব্বতাযতি, করুণা = করুণাযতি, ধন = ধনাযতি, মেত্তং = মেত্তাযতি। 
ইয় এবং ঈয় প্রত্যয় যোগে 

পুত্ত = পুত্তীযতি, নদী = নদীযতি, পত্ত = পত্তীযতি, চীবর = চীবরযতি । 

আপ প্রত্যয় যোগে 

দুক্খ = দুক্খাপেতি, সুখ = সুখাপেতি। 

বাক্য রচনা 


দরিদ্র ধন লাভ করতে ইচ্ছা করে- দলিদ্দো ধনাযতি। 

নগরে প্রাটীরটি পর্বতের কাজ করে- নগরস্স পাকারং পব্বতাযতি । 

ভিক্ষু উপাসকের নিকট চীবর পেতে ইচ্ছা করে- ভিকখু উপাসকং চীবরাযতি ৷ 
ছেলেটি হুদকে সমুদ্র মনে করে- দারকো রদং সমুদ্দাযতি। 


SR মাধ্যমিক পালি 


অনুশীলনী 


ক. ঠিক উত্তরের পাশে টিক (২/) চিহ্ন দাও : 
১। আ এবং আপয এর পরিবর্তিত ক্রিয়া কোনটি? 


ক. সমাপিকা ক্রিয়া খ.  গিজন্ত ক্রিয়া 

গ. সনন্ত ক্রিয়া ঘ. যঙন্ত কিয়া 
২। ক্ৰিয়াবাচক বিশেষণ কত প্রকার? 

ক. দু প্রকার খ. তিন প্রকার 

গ. চার প্রকার ঘ. পাচ প্রকার 
৩। অসমাপিকা ক্রিয়া কয় প্রকার? 

ক. দু প্রকার খ. তিন প্রকার 

গ. চার প্রকার ঘ. পাচ প্রকার 

খ. পালিতে অনুবাদ কর : 


মাতা কন্যাকে বিহারে পাঠাচ্ছেন। দেবদত্ত বিম্বিসারকে হত্যা করিয়েছেন। রাজা উদ্যানে ইতস্তত বিচরণ 
করছেন। মাতা পুত্ৰশোকে বার বার কাদছে। তার সমুদ্র দেখতে ইচ্ছা করে। সে পুস্তক পড়তে ইচ্ছা করে। 
আমি তাকে যেতে দেখেছিলাম ৷ তুমি কার ভয়ে ভীত। দরিদ্রকে কিছু দান করা উচিত। ছেলেরা নদীতে গিয়ে 
মাছ ধরল। সে ভিক্ষুকে দর্শন করতে এসেছিল । সে বাড়ি গিয়ে ভাত থাবে। সন্তানের উন্নতি পিতামাতাকে সুখী 
করে । সকল প্রাণীর প্রতি মৈত্রী পোষণ কর। 


গ. রচনামুলক প্রশ্ন : 

গিজস্ত ক্রিয়া কিভাবে গঠিত হয়? উদাহরণ সহযোগে বুঝিয়ে দাও । 
পালিতে যঙন্ত ক্রিয়া কিভাবে গঠিত হয়? উদাহরণ দাও । 

যঙন্ত ক্রিয়ার সংজ্ঞা লেখ ৷ 

সন্ত ক্রিয়া কিভাবে গঠিত হয়? বিস্তারিত ব্যাখ্যা কর। 
ক্রিয়াবাচক বিশেষণ কাকে বলে? ইহা কয়প্রকার ও কি কি? 
বর্তমান ও ভবিষ্যত ক্রিয়াবাচক বিশেষণ কিভাবে গঠিত হয় । উদাহরণ দ্বারা বুঝিয়ে দাও । 
অসমাপিকা ক্রিয়ার সংজ্ঞাসহ উদাহারণ দাও । 

অসমাপিকা ক্রিয়া কয় প্রকার ও কি কিঃ প্রত্যেকটির উদাহরণ দাও । 
পালিতে তা এবং তৃং প্ৰত্যয় কিভাবে গঠিত হয় দেখাও ৷ 

১০. কিভাবে নামধাতু গঠিত হয় উদাহরণ ছারা বুঝিয়ে দাও ৷ 


ঠে ৮ 


০০ 


টি 8৮ উঠি বি লে 


২০২১ 


২০২১ 


পঞ্চদশ অধ্যায় 


অনুবাদ 


a 
ভূমিকা 


এক ভাষা হতে অন্য ভাষায় রুপান্তর করাকে অনুবাদ বলে। ইংরেজি অথবা বাংলা ভাষা হতে পালি ভাষায় 
পরিবর্তন বা রুপান্তর করার নাম পালি অনুবাদ। তেমনি পালি থেকে বাংলা ভাষায় পরিবর্তন করার নাম বাহ্‌ 
অনুবাদ । অনুবাদ সাধারণত দু ধরনের । যথা- আক্ষরিক অনুবাদ এবং ভাবানুবাদ। মূলটাকে অক্ষুন্ন রেখে যে 
অনুবাদ করা হয় তাকে আক্ষরিক এবং মূলের ভাবটুকু অনুবাদকে ভাবানুবাদ বলে । তবে পালিতে সাধারণত 
আক্ষরিক অনুবাদই হয়ে থাকে । 


বিশুদ্ধ বাংলা বাক্যের অনুকরণে বাংলা ভাষার বিভক্তি, বচন, লিঙ্গ ইত্যাদির প্রতি লক্ষ রেখে পালি ভাষায় 
অনুবাদ করতে হয়। অনুরূপভাবে পালি ভাষা থেকে বাংলা ভাষায় অনুবাদের সময়ও একই দিকে অনুরুপ দৃষ্টি 
দিতে হবে ৷ মনে রাখতে হবে, বাক্যের মধ্যে বিশেষ্যের যে লিঙ্ঞা, বচন ও বিভক্তি হয় বিশেষণেরও সে লিঙ্গা, 
বচন, বিভক্তি হয়। 


পালি একটি উন্নত ভাষা এবং আকর্ষণীয় তার রূপ । অতএব, পালিতে অনুবাদের সময় পালি ভাষার বৈশিষ্ট্য 
অক্ষুণ্ন থাকা বাঞ্চনীয় । 


অনুবাদের নমুনা 
১। পালি থেকে বাংলায় অনুবাদ 8 


এবং মে সুতং- একং সময়ং ভগবা সাবিথখিযং বিহরতি জেতবনে অনাথপিডিকসৃস আরামে । তেন খো পন 
সমযেন সাবগিযং অঞ্ঞতরো ভিক্খু অহিনা দট্ঠো কালকতো হোতি। অথ খো সম্বহুলা ভিক্খু যেন ভগবা 
তেনুপসঙ্কমিংসু; উপসঙ্কমিতা ভগবস্তুং অভিবাদেতী একমন্তং নিসীদিংসু। একমস্তং নিসিননা খো তে ভিক্খু 
ভগবস্তং এতদৃবোচুং- “ইধভন্তে, সাবখিযং অঞ্ঞতরো ভিক্খু অহিনা দট্ঠো কালকতো”তি। 


বাংলা অনুবাদ ঃ আমি একসময় এরুপ শুনেছি- ভগবান তখন শ্রাবস্তীর জেতবনে অনাথপিডিক শ্রেষ্ঠীর আরামে 
অবস্থান করছিলেন। তখন শ্রাবস্তীর জনৈক ভিক্ষু সর্পের দ্বারা দংশিত হয়ে কালপ্রাপ্ত হয়েছিলেন । অতঃপর 
কতিপয় ভিক্ষু যেখানে ভগবান ছিলেন সেখানে গমন পূর্বক ভগবানকে অভিবাদন করে এক পাশে বসলেন। 
তারা একপাশে বসে ভগবানকে বললেন- ভস্তে, এ শ্রাবস্তীর জনৈক ভিক্ষু সর্প দংশিত হয়ে কালপ্রাপ্ত 
হয়েছেন। 


শন্দার্থ- অহিনা-সর্প দ্বারা, দট্ঠো-দংশন; কালকতো-কালপ্রাপ্ত। 


১৭৪ মাধ্যমিক পালি 


২। বাংলা থেকে পালিতে অনুবাদ ঃ 


মগধাজ বৈদেহীপুত্র অজাতশত্রু রাজগৃহে ভগবানের দেহাবশেষের উপর স্তুপ নির্মাণ ও পূজা করলেন। 
ত কপিলাবস্তুর শাক্যগণ কপিলাবস্তুতে, অলকঞ্পবাসী ব্লয় রাজগণ 
অলকপপে, রামগ্রামের কোলিয়গণ রামগ্রামে, বেঠদ্বীপের ব্রাহ্মণরাজা বেঠদ্বীপে, পাবানগরের মলগরাজগণ 
পাবানগরে, কুশীনারার মলরাজগণ কুশীনারায় ভগবানের দেহাবশেষের উপর স্তুপ নির্মাণ এবং পূজা করলেন। 


পালি অনুবাদ ঃ 

রাজা মগদো অজাতসত্ু বেদেহিপুত্তো রাজগহে ভগবতো সরীরং যৃপঞ্চ মহঞ্চ অকাসি। বেসালিকাপি লিচ্ছবি 
বেসালিযং, কপিলবথুবাপি সক্যা কপিলবথ্‌স্নিং, অলকপ্পকাপি বুলযো অলকপ্পে, রামগামকাপি কোলিযা 
রামগামে, বেঠদীপকোপি ব্ৰাহ্মণো বেঠদীপে, পাবেয্যকাপি মলা পাবাযং, কোসিনারাকাপি মলা কুসিনারাযং 
ভগবতো সরীরং থূপঞ্চ অকংসু ৷ 


৩। কতকগুলো প্ৰয়োজনীয় বাক্যের অনুবাদ 8 

মানুষ মরণশীল- মাণবো মরণধস্মো । 

স্বাস্থ্যই সম্পদ- আরোগ্যং পরমং ধনং। 

পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে- পঠবী সুরিযং পরিতো আবন্ততি। 

মিথ্যা কথা মহাপাপ- মুসাবাদো মহাপাপো। 

সর্বদা সত্য কথা বলবে- সব্বদা সচ্চং ভণ। 

ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর- ধূমপানো আরোগ্যলাভস্স অহিতকর। 
জ্ঞানী লোকের সংশ্রবে থাকবে- পঞ্ঞাবন্তেহি সন্নিবস। 

টিলটি মারলেই পাটকেলটি খেতে হয়- যথা কম্মং তথা ফলং। 

কয়লা ধুলেও ময়লা ছাড়ে না- অজ্গারো ধুপি তাপি অন্তনো মলো ন বিজ্জতে। 
কষ্ট না করলে সুখ মেলে না- বিনা কিলেসেন সুখং ন লভতে । 

দুঃখের পর সুখ- দুক্থস্স পচ্ছা সুখং ৷ 

কারও পৌষমাস কারও সর্বনাশ- কস্সচি ফুস্সমাসো, অঞ্ঞস্স সব্বনাসো। 
অতিভত্তি চোরের লক্ষণ- অতিগারবো চোরস্স লক্খণং। 

অর্থই অনর্থের মূল- অথং অনথস্স মলং। 

জোর যার মুলক তার- যস্স বরং তস্স সব্বং। 

গুণই ধন- গুণং এব ধনহ। 

অন্ধের কিবা দিন কিবা রাত্রি- অন্ধস্স অহোরত্তং একমেব সদিসং। 

অল্প বিদ্যা ভয়ংকরী- অপ্পবিজ্জা ভয়ভকরং। 

এগারটায় বিদ্যালয়ের কাজ আরম্ভ হয়- একাদশ ঘটিকায় বিজ্জালযস্স কম্মারবৃভো হোতি। 
স্বাধীনতাই সুখ, পরাধীনতাই দুঃখ- অন্তনো বসো সুখং; পরবসো দুখ্খং। 


২০২৪ 


২০২১ 


মাধ্যমিক পালি ১৭৫ 


সূৰ্য উদিত হচ্ছে- সুরিযো উগৃগচ্ছতি। 

বালকেরা আমগুলো খাচ্ছে- দারকা অম্বে খাদন্তি। 

শিক্ষক শিষ্যকে উপদেশ দিচ্ছেন- আচরিযো সিস্সং ওবদতি। 

ধর্ম ব্যতীত সুখ কোথায়?- ধম্মেন বিনা কুতো সুখং? 

আমি ধর্মের জন্য প্রাণ ত্যাগ করব- অহং ধম্মস্স অন্তায় জীবিতং পরিচজ্জামি । 

বৃক্ষ হতে ফলগুলো পড়ছে- রুক্থস্মা ফলানি পতস্তি। 

তক্ষশিলায় একজন প্রখ্যাত শিক্ষক বাস করতেন- তক্কসিলাযং একো দিসাপামোক্খো আচরিযোগ বসতি । 

বালিকাটি ভাত পাক করছে- দারিকা ভত্তং পচতি। 

দেবদত্ত বাণ দ্বারা হাসকে বিদ্ধ করেছিল- দেবদত্তো বাণেন হংসং বিজ্ঝি। 

শতুরা পর্বতে প্রবেশ করেছিল- অরী পব্বতং পবিংসু 

কৃষকেরা মাঠে বীজ বপন করছে- কস্সকা খেতে বীজং বপিংসু। 

তারা প্রুবজ্যা গ্রহণ করবে- তে পব্বজিস্স্তি | 

আমাকে একখানি বস্ত দিন- বথং মে দেহি । 

এ পূর্ণকর্মের দ্বারা আমার যেন দেবলোকে জন্ম হয়- ইমিনা পুঞ্হকম্মেন অহং দেবলোকং নিবববত্তস্সমি । 

৪ পালিতে অনুবাদ কর 8 

ক. বোধিসত্ব লুম্বিনী উদ্যানে জনুগ্রহণ করেছিলেন। সম্রাট অশোক এ স্থানে এসে বন্দনা করেছিলেন । 
তিনি সেখানে একটি পাথরের স্তম্ভ নির্মাণ করেন ৷ তোমরা আজও সে স্তম্ভ দেখতে পাবে । এ স্তম্ভ 
দেখেই বলা যায়, এ স্থানই মৃহামতি বুদ্ধের জন্মস্থান ৷ 
সংকেত ৪ পাথরের স্তম্ভ - পাসাণথম্ভ, আজও- অজ্জাপি, বুদ্ধের জন্স্থান- বুদ্দস্স জাতটানহ। 

খ. একদিন বোধিসত্ত তার ভূত্যকে অশ্ব প্রস্তুত রাখতে বলেন। ভৃত্য তার প্রিয় অশৃটি আনলেন। পুত্র গৃহত্যাগ 
করেছে জেনে রাজা সকালে অবসাদগ্রস্থ হয়ে পড়েন ৷ বোধিসত্ত আরাঢ় কালামের আশ্রমে উপনীত হন। 
সেখানে তার কাছে শিক্ষালাভ করেন ৷ পরবর্তীকালে বোধিবৃক্ষের নিচে তিনি বুদ্ধত্ব লাভ করেন ৷ 
সংকেত £ অশ্ব প্ৰস্তুত রাখা-অস্স কপ্পেতুং, অবসাদ (দুঃখভারাক্রান্ত)- কিলিট্ঠ, আশ্রম- অস্সম, 
বোধিবৃক্ষের নিচে- বোদিরুক্খমূলে। 

গ. সে উচ্চশিক্ষার জন্য বারাণসী গিয়েছিল। ধনী ব্যক্তিটি দরিদ্রদের মধ্যে কাপড় বিতরণ করল। সে 
মাসব্যাপী ইতিহাস পড়ছে। দুঃখ বিনা সুখ লাভ হয় না। অশৃটি দুত দৌড়াচ্ছে। গ্রামের চারদিকেই খেত 
রয়েছে। কাকটি একটি হালকা গাছের উপর শুয়ে আছে। 
সংকেত $ উচ্চশিক্ষার জন্য- উচ্চতর সিক্খা লভিতুং, বিতরণ করল- বিভাজেসি, মাসব্যাপী-মাসং 
নিস্সায়, দুঃখ বিনা- দুক্খং বিনা, গ্রামের চারদিকে-সমস্তা গামং পরিযন্তং, শুয়ে থাকা-সযতি। 


১৭৬ মাধ্যমিক পালি 


৫ ৷ বাংলা কর £ 

ক. যস্মিং পন সময়ে বোধিসত্তো লুমিবনীবনে জাতো 
ততগস্মিং এব সমযে রাতুলমাতা দেবী, ছন্ন অমচ্চো 
বুক্খ, চত্তারো নিধিকুম্ভিযো চ জাতা। 
সংকেত ঃ জাত- জন্মগ্ৰহণ, অমচ্চো- অমাত্য । 


খ. বোধিসত্তো নিকৃখমি ৷ দারিকা পিপাসিতস্স উদসং দদাতি। আচরিষস্স সাবকো পুপ্ফস্স 
বুদ্ধং পূজাতি। সীহসূস দিট্ঠায পলাযাতি। অতীতে বারণসীযং ব্ৰহ্মদত্ত নাম রাজা অহোসি। চোরা মম 
ভন্ডানি হরিংসু ৷ পিতা অম্হাকং একং পোথকং কিণিস্সতি। অনুগৃগহং কতা তস্স একং পোথকং দেহি। সচে 
অজাতসত্বু পিতরং ন অবধিসূস সোতপত্তি ফলং অলভিস্সা। সচে আচরিযং সদ্ধায ঞাণং লভেয্য। 


সংকেত $ মাতৃকুচ্ছিমৃহা- মাতৃগর্ভ হতে; পিপাসিতস্স- তৃষার্ত; সাবকো- শিষ্য, দিট্ঠিযা-দেখে; ভডানি- 
জিনিষপত্র; পোথকং পুস্তক; পিতরং ন অবধিস্স-পিতৃহত্যা না করলে। 


৬। পালিতে অনুবাদ কর £ 


ক. বোধিসত্ত বুদ্ধগয়ায় মৃহাজ্ঞান লাভ করে বুদ্ধ হয়েছিলেন। পৃথিবীর বিভিন্ন এলাকার ধর্মপ্রাণ উপাসকেরা 
এখানে প্রতিবছর আসে এবং তীর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এখানে বুদ্ধের ধ্যানমগ্ন মূর্তি দেখা যায়। 


বুদ্ধগয়া বৌদ্ধদের পবিত্ৰ তীর্থস্থান ৷ 

সংকেত ঃ মৃহাজ্ঞান- সম্বোধি, ধর্মপ্রান উপাসক-ধম্মানুরাগ উপাসক, 

শ্রদ্ধা নিবেদন করা- গারবেন বন্দতি, ধ্যান-ঝান। 

পুরাকালে কোশল নামে এক রাজ্য ছিল, তার রাজধানীর নাম শ্রাবস্তী । 

ষোল বছর বয়সে তিনি ত্ৰিপিটক এবং আঠারটি বিজ্ঞানে দক্ষতা অর্জন করলেন। 
পাখিরা শাখাসমূহে গান করছে। এখন থেকে সকলের প্রতি মৈত্রীভাব পোষণ কর। 
বৈরিতাকে অবৈরী দ্বারা জয় করতে হয় । বিদ্যা ধনের চেয়ে শ্রেয়। 

এখন থেকে- ইতো পট্ঠায়, বিদ্যা-বিজ্জা, ধন-ধনং। 

খ. অনুবাদ 

কালভেদে 

আমরা ভাত খাচ্ছি- মযং ভতং খাদাম। 

রোগী হাসপাতালে আসছিল- রোগী বেজ্জাসালাং আগাচ্ছি। 

বিশাখা বাড়িতে আসেন নি- বিসাখা গেহং ন আগাচ্ছি। 


আমরা দেওয়ালে ঘড়ি দেখে পাঠশালায় যাব- মযং পাচীরে দিবাঘটিকং পস্সিতা বিজ্জালযং গমিস্সাম। আমরা 
এই বইগুলো পেয়েছিলাম-ময়ং এতানি পোখকানি লভিমৃহা ৷ 


২০২৪ 


মাধ্যমিক পালি ১৭৭ 


অনুশীলনী 


ক. ঠিক উত্তরের পাশে টিক (১) ) চিহ্ন দাও : 


১। কুশাল ধর্মভাবনা করবে। 
ক. কুসলো ধম্মং ভাবেহি। খ. কুসলো ধম্ম ভাবেহি। 
গ. কুসলানি ধম্মেহি ভাবেস্তি। ঘ. কুসলাহি দম্মাহি ভাবেতি। 
২। সিংহ বনে রাস করে। 
ক. সহি বনে বসতি। খ.  সীহো বনে সবতি। 
গ. সীহে বনে বসতি। ঘ. সহি বসে বসতি। 
৩। রাজা নগর হতে নিষ্কান্ত হয়েছেন। 
ক. নগরা নিগৃগতো রাজা । খ. রাজা নগরস্মিং নিগ্গতো। 
গ. নগরা রাজা নিগ্গতো। ঘ. রাজা নগরা নিগৃগতো। 
৪। সকল প্রাণী সুখী হোক-বাক্যটির সঠিক পালি কোনটি? 
ক. সবের সত্তা ভবন্তু সুকিতত্তা। খ. সবেব সত্তা হোতু সুখিত্তা 
গ. সবের সত্তা হোন্ত সুকিতত্তা। ঘ. সবের সত্তা হোতু সুখিতত্তা। 


৫। জেতবনে অন্তরধাযতি ভগবা-এর সঠিক অনুবাদ কোনটি? 
ক. ভগবান জেতবন হতে চলে যাচ্ছে। খ. ভগবান জেতবন হতে চলে গেলেন ৷ 
গ. ভগবান জেতবনে চলে গেলেন। ঘ. ভগবান জেতবনের দিকে চলে যাবেন। 
খ. নিচের বাক্যগুলো পালিতে অনুবাদ কর : 


বালকেরা পড়ছে। উপাসিকা বিহারে যাচ্ছে। দাসী জল তুলছে। শাস্তা এ রকম বলেছিলেন। আমি সাগর 
দেখেছি । কাঠমিস্ত্র কাঠ কাটছে। পাখিরা কূলায় প্রত্যাবর্তন করেছে। সে আমাকে পানি দিয়েছে। তুমি আমাকে 
ডেকেছো? স্থপতি নগর নির্মাণ করবেন। 


গ. নিচের বাক্যগুলো বাংলায় অনুবাদ কর : 


দারকো রোদতি। সকুণা কুজন্তি। চন্দৌ আভাতি। বিসাখা মিগার মাতাবি মঞ্ঞাতি।৷ দাসো কম্মং করোতি। 
পঠবী সব্বং ধারেতি। সরদং রমণীয়া নদী। কিং তে আজিন সাটিযা? ভিক্খুস্স চীবরং দেহি। নমো তস্স 
ভগবতো। 

সমাপ্ত 
ফর্মা-২৩, পালি-৯ম-১০ম 


দীর্ঘ সামরিক শাসনের অবসানের দাবিতে দেশব্যাপী গণআন্দোলনের সুত্রপাত হয় । এর ধারাবাহিকতায় 
১৯৮৭ সালের ১০ই নভেম্বর গণতন্ত্রের মুক্তিকামী যোদ্ধা নূর হোসেন তার বুকে ও পিঠে স্বৈরাচার নিপাত 


যাক, গণতন্ত্র মুক্তি পাক’ এই শ্লোগান লিখে মিছিল করতে গিয়ে পুলিশের গুলিতে নিহত হন। প্রতিবছর 
এই দিনটি ‘শহিদ নূর হোসেন’ দিবস হিসেবে পালন করা হয়। 


৯ম-১০ম পালি Back Inner 


পরনিন্দা ভালো নয় 


নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটলে প্রতিকার ও প্রতিরোধের জন্য ন্যাশনাল হেল্পলাইন সেন্টারে 
১০৯ নম্বর-এ (টোল ফ্রি, ২৪ ঘণ্টা সার্ভিস) ফোন করুন 


২০১০ শিক্ষাবর্ষ থেকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক বিনামূল্যে বিতরণের জন্য 


